তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


(বাংলা) 


35313 ৯৯5৩ 


( 21501 281) 


লেখক : শামছুল হক ছিন্দিক/ নোমান আবুল বাশার / আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান 
১১০৬৮ ১৪৪431০৮084 Hl 02 ms ৬১০০ GH ১০০৯ সি il 


সম্পাদনা : সামছুল হক ছিদ্দিক/ কাউছার বিন খালেদ 


Jb 5 _ ৬৫১০০ ৬৯1 এ sl 


2011 - 1432 


51011110152 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


আল্লাহর জন্য ভালোবাসা 
জিকির 

দোয়া 
অন্তকরণ ও তার ব্যাধি 
শয়তানের প্রবেশ পথ 
গুনাহের দরজা 
জবান বা বাকশক্তি 
পাপের সংজ্ঞা 
আল-মুহাসাবা 
অবিচলতা 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


আল্লাহর জন্য ভালোবাসা 


‘আল্লাহর জন্য ভালোবাসা’ সম্পর্কে জাহেলী যুগে মানুষের কোন ধারণা ছিল 
না। স্বাদেশিকতা, বংশ সম্পর্ক বা অনুরূপ কিছু ছিল তাদের পরস্পর সম্পর্কের মূল 
ভিত্তি। আল্লাহর বিশেষ দয়ায় ইসলামের আলো উদ্ভাসিত হল। পরস্পর সম্পর্ক 
প্রতিষ্ঠায় উৎকর্ষতা আসল । ধর্মীয় সম্পর্ক সর্বোচ্চ ও সুমহান সম্পর্ক হিসেবে রূপ 
লাভ করল। এ-সম্পর্কের উপরেই প্রতিদান, পুরস্কার, ভালোবাসা ও ঘৃণা সাব্যস্ত 
হল। ইসলামের বিকাশের সাথে সাথে ইসলামি ভ্রাতৃত্ব’ ও “আল্লাহর জন্য 
ভালোবাসা" ইত্যাদি পরিভাষা চালু হল। 

‘আল্লাহর জন্য ভালোবাসা'-এর অর্থ হচ্ছে, এক মুসলিম ভাই অপর মুসলিম 
ভাইয়ের কল্যাণ ও আল্লাহর আনুগত্য কামনা করা। সম্পদের মোহ, বংশ বা স্থান 
ইত্যাদির কোন সংশ্লিষ্টতা এক অপরের সম্পর্কের ও ভালোবাসার মানদণ্ড হবে না। 


“আল্লাহর জন্য ভালোবাসা'-র কতিপয় ফজিলত : 

১. আল্লাহর জন্য ভালোবাসা স্থাপনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন :__ 
আবু হুরাইরা র. থেকে বর্ণিত : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ 
করেন_ 

এ ভা 9১ ০৬০ ax এ এ এ ১০০০৪ SALE এ 41০1১1১১৬১০ 
এ ৫02০ xs ৩০ এপ এএ ০৯:40 4250 ৮৩ SICA: IG TAG col dG 
৬ এশা ১৩ dl 0 এল! এ। ০৬৮০ SE: UE ৭৯৩ ১ dda: 


(৫4০৭১14০09১ a ৯০৯1 

“এক ব্যক্তি অন্য গ্রামে বসবাসকারী নিজ ভাইয়ের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে 
বের হল। মহান আল্লাহ তার জন্য পথে একজন ফেরেশতা মোতায়েন করে 
রাখলেন । যখন সে ফেরেশতা উক্ত ব্যক্তির নিকটবর্তী হল, বলল তুমি কোথায় যাও? 
সে বলল, এই গ্রামে বসবাসকারী আমার এক ভাইয়ের সাথে সাক্ষাৎ করা আমার 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


উদ্দেশ্য। ফেরেশতা বলল, তার কাছে তোমার কোন পাওনা আছে কি-না? সে 

বলল, না। কিন্তু আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি । তখন ফেরেশতা বলে 

উঠল, নিশ্চয় আমি তোমার নিকট আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত মহান আল্লাহ 

অবশ্যই তোমাকে ভালোবেসেছেন যে রকম তুমি তাকে আল্লাহর জন্য 

ভালোবেসেছ।১ 

হাদিসে কুদসীতে আছে, আল্লাহ তাআলা বলেন :_ 

919) 4 ০৩১৬ এ lA cd dbl এ sll Ff TS 
(1) 

সাক্ষাৎকারী, পরস্পর ব্যয়কারীদের জন্য আমার ভালোবাসা অবধারিত ।২ 

অবস্থান করবে, যে দিন তার আরশের ছায়া ব্যতীত কোন ছায়া থাকবে না : 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন :_ 

OY gills) ক ০5 
ব্যতীত কোন ছায়া থাকবে না...এবং দু ব্যক্তিকে, যারা আল্লাহর জন্য পরস্পর 
পরস্পরের প্রতি ভালোবাসা স্থাপন করেছে, তার ভালোবাসায় একত্রিত হয়েছে, এবং 
তার ভালোবাসায় পৃথক হয়েছে।* 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেন :__ 
314৮ 3৮ এ 61190 এ ০৬৮০০ nf: DUD (৬০৪৪ ৭। ৩ 


(০০:০১) J 





* মুসলিম : ৪৬৫৬ 
২ আহমদ : ২১৭১৭ 
* বোখারি : ৬২০ 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


ভালোবাসা স্থাপনকারীরা কোথায় ? আজ- _যেদিন আমার ছায়া ব্যতীত কোন ছায়া 
থাকবে না-_আমি তাদের ছায়া দেব।” 

২. আল্লাহর জন্য ভালোবাসা জান্নাতে প্রবেশের বিশেষ মাধ্যম : রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন :__ 


(AV 19১ lg ভে 1১3 এড ভে LSE SN 
“ঈমানদার না হওয়া পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। পরস্পর 
ভালোবাসা স্থাপন না করা পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। এক সাথি 
আরেক সাথির উপর প্রভাব বিস্তার করে বিধায় প্রত্যেক মুসলমানের কর্তব্য হচ্ছে 
সাথি গ্রহণের ক্ষেত্রে যাচাই-বাছাই করা । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 
বলেন :- 


(YY) Ally) BE or ST Eb ০৭০৩ 22 de 
প্রত্যেকের উচিত, কে তোমাদের বন্ধু হবে এ ব্যাপারে চিন্তা-ভাবনা করা ।”5 


ভাল সাথির কিছু গুণাবলি 
১. দ্বীনদার ও তাকওয়াবান হওয়া : তাকওয়াবানের কিছু আলামত নীচে 
উল্লেখ করা হল । 

* আল্লাহ প্রদত্ত অকাট্য বিধি-বিধান পালনে যত্নবান হওয়া । যেমন সালাত 
কায়েম, জাকাত প্রদান_ ইত্যাদি। 

* গালি-গালাজ, অভিশাপ, গিবত-_ইত্যাদি থেকে নিজের জিহ্বাকে পরিচ্ছন্ন 
রাখা । 

* নিজ সাথিকে ভাল উপদেশ দেওয়া । 

৬ সজনদেরকে ভালোবাসা । 

* অশ্লীলতা ও পঙ্ধিলতা থেকে দূরে থাকা । 





* মুসলিম : ৪৬৫৫ 
২ সহিহ মুসলিম : ৮১ 
* তিরমিজি : ২৩০০ 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


* ভাল কাজে সহযোগিতা প্রদান, পাপের কাজে নিরুৎসাহিত করা। আল্লাহ 
তাআলা বলেন := 
৬:-১০৯০৯ ও 55 ০০০2৭ 
“বন্ধুরা সেই দিন হয়ে পড়বে একে অপরের শত্রু, মুত্তাকীরা ব্যতীত ৷” 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: 
(YY NMG Alls এষ ১ ৬০০৮ 4563৩ ০০৬3! LS Y 
“ঈমানদার ব্যতীত সাথি গ্রহণ করো না, মুত্তাকী ব্যতীত কেহ যেন তোমার 
খাবার ভক্ষণ না করে।”২ 
বুদ্ধিমান হওয়া : নির্বোধকে সাথি হিসেবে গ্রহণে কোন কল্যাণ নেই। কেননা 
সেই লাভ করতে গিয়ে ক্ষতি করে বসবে । 
২. সুন্দর চরিত্রবান হওয়া : কেননা দুশ্রিত্রবান সাথির অশুভ কর্মে তুমি 
আক্রান্ত হয়ে পড়বে, কষ্টে নিপতিত হবে। 
৩. সুন্নত মোতাবেক চলা : সাথি বেদআতী হলে তোমাকে বেদআতের দিকে 
নিয়ে যাবে, তোমার চিন্তা চেতনাকে কলুষিত করবে । 


ধর্মীয় ভ্রাতৃত্ব বন্ধনের আদবসমূহ 

ধর্মীয় ভ্রাতৃত্ব বন্ধনের ক্ষেত্রে বেশ কিছু আদব রয়েছে যা মেনে চললেই আল্লাহর 
জন্য ভালোবাসার দাবি যথার্থ প্রমাণিত হবে। নীচে কতিপয় আদব উল্লেখ করা হল। 

* সালাম প্রদান ও হাসি-মুখে সাক্ষাৎ করা : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লাম বলেন :__ 

(EVI 15১৮৯ IE AB 0953 এড Sy pl ০০ ০০৩৯ 

কোন ভাল কাজকে কখনো তুচ্ছ জ্ঞান কর না, এমনকি তা যদি তোমার 
ভাইয়ের সাথে হাস্যোজ্জ্বল চেহারায় সাক্ষাৎ করাও হয় ।* 

* উপঢৌকন প্রদান : ভালোবাসা বৃদ্ধি ও মনোমালিন্য দূরীকরণে এর 
রয়েছে বিরাট প্রভাব । রাসূলুল্লাহ %% বলেন :__ 

(£1))৩ (৮ lls 





১ যুখরুফ : ৬৭ 
২ তিরমিজি : ৩২১৮ 
* সহিহ মুসলিম : ৪৭৬০ 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


“তোমরা একে অপরকে উপহার প্রদান কর, তোমাদের পরস্পর ভালোবাসা 
বৃদ্ধি পাবে।” এক ভাই অপর ভাইয়ের জন্য দোয়া করা : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম বলেন *₹_ 

০5১ 05০১ Dy AIG 1 cl কমি ০৭৪ ০৮ ০ ৬ 
(£৭) 

‘কোন মুসলিম বান্দা যখন তার ভাইয়ের পিছনে তার জন্য দোয়া করে তখন 
ফেরেশতা বলে উঠে তোমার জন্যও অনুরূপ ।” আর এটা তার সারা জীবন_ 
এমনকি মৃত্যুর পরেও অব্যাহত থাকবে । 

অপর ভাইয়ের নিকট ভালোবাসার কথা প্রকাশ করা : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম বলেন: 

(০৭১১১ 05১ .4 ০০৬ ০০ ০৯০ ৮01 

“মানুষ যখন তার ভাইকে ভালোবাসে সে যেন তাকে অবহিত করে যে, সে 
তাকে ভালোবাসে ৷’ এবং তাকে বলবে : &| 3 এ: 31 “নিশ্চয় আমি তোমাকে 
আল্লাহর জন্য ভালোবাসি ৷’ জওয়াবে সে বলবে : এ ৬৯154 এ “যে ব্যাপারে 
তুমি আমাকে ভালোবেসেছ সেটা আমার নিকট পছন্দ হয়েছে৷” 

* দেখা-সাক্ষাতের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা : যাতে কমও না হয় আবার 
বেশিও না হয়। কম হলে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, বেশি হলে বিরক্ত হয়ে পড়বে । 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন :__ 

৩৯১৯১ ৯০১ 

“বিরতি দিয়ে দেখা-সাক্ষাৎ কর, ভালোবাসা বৃদ্ধি পাবে ।” কবি বলেন :_ 

001 ৭0010 এ ১৯৯৩৯১১৩৪১১ 


বিরতি দিয়ে দেখা-সাক্ষাৎ কর, ভালোবাসা বৃদ্ধি পাবে, যে বার বার দেখা- 
সাক্ষাৎ করে অস্বস্তিবোধ তাকে দূরে সরিয়ে দিবে । 


* সাহায্য করা ও প্রয়োজন মেটানো : একে তিন পর্যায়ে বিভক্ত করা যায়। 





* মুয়াত্তা : ১৪১৩ 

২ সহিহ মুসলিম : ৪৯১২ 
 আবুদাউদ : ৪৪৫৯ 

৪ 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


১- সর্বোচ্চ পর্যায় : নিজের প্রয়োজনের উপর অপর ভাইয়ের প্রয়োজনকে 
অগ্রাধিকার দেওয়া । 

২- মধ্যপর্যায় : আবেদন ছাড়া অপর ভাইয়ের এমন প্রয়োজন মেটানো যা 
নিজের প্রয়োজনের সাথে সাংঘর্ষিক হয় না। 

৩- নিম্ন পর্যায় : আবেদনের পরিপ্রেক্ষিতে অপর ভাইয়ের প্রয়োজনে সাড়া 
দেওয়া । 

* অপর ভাইয়ের দোষ-ক্রুটি ঢেকে রাখা, তার গোপনীয় বিষয় প্রকাশ না 
করা, উত্তম পন্থায় তাকে উপদেশ দেয়া, তার ইজ্জত-আব্ুু সংরক্ষণ করা, ভুল-ভান্তি 
ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা, সুন্দর আচরণ করা-_ ইত্যাদি । 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


জিকির 


আভিধানিক অর্থ :__স্মরণ করা, মনে করা, উল্লেখ করা, বর্ণনা করা। 

পারিভাষিক অর্থ :__শরিয়তের আলোকে জিকির বলা হয়, মুখে বা অন্তরে 
আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা এবং প্রশংসা করা, পবিত্র কোরআন পাঠ, 
আল্লাহর নিকট প্রার্থনা, তার আদেশ-নিষেধ পালন, তার প্রদত্ত নেয়ামত ও সৃষ্টি 
নিয়ে চিন্তা-ভাবনা করা_ ইত্যাদি । 

ইমাম নববী রা. বলেন :__জিকির কেবল তাসবীহ, তাহলীল, তাহমীদ ও 
তাকবীর__ ইত্যাদিতে সীমাবদ্ধ নয়, বরং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে 
আনুগত্যের সাথে প্রত্যেক আমলকারীই জিকিরকারী হিসেবে বিবেচিত । 

আল্লাহ তাআলার জিকির এমন এক মজবুত রজ্জু যা সৃষ্টিকে সৃষ্টার সাথে 
সম্পৃক্ত করে । তার সান্নিধ্য লাভের পথ সুগম করে । মানুষকে উত্তম আদর্শের উপর 
প্রতিষ্ঠিত করে । সরল ও সঠিক পথের উপর অবিচল রাখে । 

এ-কারণে আল্লাহ তাআলা মুসলিম ব্যক্তিকে দিবা-রাত্রে গোপনে-প্রকাশ্যে 
জিকির করার আদেশ দিয়েছেন । আল্লাহ তাআলা বলেন ₹_ 


খাসি ১০৪5 274 2595 1186 1৫5 পি 52৯ 154 248 তর ৫ 
কহ): 
“মোমিনগণ ! তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ কর। এবং সকাল 
বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা কর ৷ 
আল্লাহ তাআলা আরো বলেন :__ 
YS ০৮০খাও 52৭৬ JAN ০5৮87 6533 &82$ ৬৪ এ ও ৫০ 2৯3 


কা ,০: 1০৭ ৯ SLES ০ SS 





১ সূরা আহযাব : ৪১,৪২ 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


তোমরা প্রতিপালককে মনে মনে সবিনয় ও সশংকচিত্তে অনুচ্চ-স্বরে প্রত্যুষে ও 
সন্ধ্যায় স্মরণ করবে এবং তুমি উদাসীন হবেনা 


জিকিরের ফজিলত ও উপকারিতা 
ইবনুল আরবী রহ. বলেন :__এ এক বড় অধ্যায় যেখানে জ্ঞানীরা হয়রান- 
দিশেহারা হয়ে পড়েছে। কারণ, এর রয়েছে অনেক উপকারিতা, ইমাম ইবনুল 
কাইয়ুম রহ. স্বরচিত | ৮150| ০* ০০ ০:91 গ্রন্থে সত্ুরের অধিক উপকার 
উল্লেখ করেছেন । নিম্নে কয়েকটির বিবরণ দেয়া হল। 
১- ইহকাল ও পরকালে অন্তরে প্রশান্তি ও স্থিরতা লাভ : আল্লাহ তাআলা 
বলেন := 
/৩১০৯ Sli babs 5 ডি 85 98 5 এ 2h 
যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের চিত্ত প্রশান্ত হয় ; জেনে রাখ, 
আল্লাহর স্মরণেই চিত্ত প্রশান্ত হয় ।১ 
২- আল্লাহর জিকির সবচেয়ে বড় ও সর্বোত্তম এবাদত ; কেননা, আল্লাহ 
তাআলাকে স্মরণ করা হচ্ছে এবাদতের আসল লক্ষ্য । আল্লাহ তাআলা বলেন :__ 
০:৬৪ SASL TG 8d 284 
আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ । তোমরা যা কর আল্লাহ তা জানেন ৷* 
আল্লাহ তাআলা আরো বলেন :__ 
: ly SIP 85129 525 bd If 91415 18 Ol 275413 
রা 
এবং আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও অধিক স্মরণকারী নারী-_এদের 
জন্য আল্লাহ রেখেছেন ক্ষমা ও মহা প্রতিদান ।* আবুদ্দারদা রা. থেকে বর্ণিত : নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন :₹__ 





১ সূরা আরাফ : ২০৫ 
২ সূরা রাদ : ২৮ 

* সূরা আনকাবুত : ৪৫ 
* সূরা আহযাব : ৩৫ 





তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


৮৩৩ 1০৩১১ (৮95 পি xs lS 59 পিল এস্প শিখা 
দিপা Ly a3 ৮১৬০1023৩৭৪ 195 0০০5 335 Dl ৮৬ ০০ 
(1 ৭৭)০--০৩। ০19). 481 75১: dl ০৬০০ 519 
আমি কি তোমাদেরকে এমন এক আমল সম্পর্কে অবহিত করব না, যা 
তোমাদের অধিপতির নিকট সবচেয়ে উত্তম ও পবিত্র, এবং তোমাদের মর্যাদা অধিক 


বৃদ্ধিকারী, এবং তোমাদের জন্য স্বর্ণ-রূপা দান করা ও দুশমনের মুখোমুখি হয়ে 
তোমরা তাদের গর্দানে বা তারা তোমাদের গর্দানে আঘাত করার চেয়ে উত্তম ? তারা 


বলল :_ হা ইয়া রাসূলুল্লাহ ! তিনি বললেন :_জিকরুত্াহ (আল্লাহর জিকির বা 
স্মরণ)।১ আল্লাহর জিকিরকারী, তার নিদর্শনা-বলী থেকে শিক্ষা লাভকারী : তারাই 


বিবেক-বুদধিসম্পন্ন। আল্লাহ তাআলা বলেন : - 
ভি ১১ তে 303 121 ১১০০3 ১১৪3 ৬92০] si ও, প্র 


1411৭: 0৯095512585 UG 15388 a5 
আকাশমগ্ডল ও পৃথিবীর সৃষ্টিতে, দিবস ও রাত্রির পরিবর্তনে নিদর্শনাবলী রয়েছে 
বোধশক্তি সম্পন্ন লোকের জন্য, যারা দাড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহর স্মরণ করে ।২ 
আল্লাহর জিকির সুরক্ষিত দুর্গ : বান্দা এ-দ্বারা শয়তান থেকে রক্ষা পায়। নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন : ইয়াহইয়া বিন জাকারিয়া সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম ইসরাঈল-তনয়দেরকে বলেছেন :__ 


৯ ০৪০৮ ৪০ ও ৩০৬] (০৯ ৫৯১ এ DOS এ OB AMID NS Aly 
০0] ০০ md ১০ উ আখ] এ এ এ ১০৯ ০৯৯ ০৮৪ জোঁ গু 
(৭ *)০-১০ 3০০1 95১ 41555 Nl 


এবং আমি তোমাদেরকে আল্লাহর জিকিরের আদেশ দিচ্ছি, কারণ এর তুলনা 
এমন এক ব্যক্তির ন্যায় যার পিছনে দুশমন দৌড়ে তাড়া করে ফিরছে, সে সুরক্ষিত 





১ তিরমিজি : ৩২৯৯ 
২ আলে-ইমরান : ১৯০-১৯১ 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


দুর্গে প্রবেশ করে নিজকে রক্ষা করেছে। অনুরূপ, বান্দা আল্লাহর জিকিরের মাধ্যমে 
শয়তান থেকে সুরক্ষা পায়” 
৩- জিকির মানুষের ইহকাল ও পরকালের মর্যাদা বৃদ্ধি করে : আবু হুরাইরা 
রা. থেকে বর্ণিত তিনি বলেন := 
এ Jy 0 de ০৯ SG ৪৮৮ ও পি ও le dl এ এ ০০ ON 
JE Cdl ০৯৮9 b oA Ly UE ১৩১১০ ৮ 01715৯719০৮ এ এনএ 
CEAY Eames ও তত 33 SID LSS এআ op SI: 
মক্কার একটি রাস্তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাটছিলেন। 
জুমদান নামক পাহাড় অতিক্রম করার সময় বললেন, তোমরা চল,_এটা 
জুমদান-_মুফাররাদুন অর্থাৎ একক গুণে গুণান্বিতরা এগিয়ে গেছে তিনি জিজ্ঞেস 
করলেন :_ ইয়া রাসূলুল্লাহ মুফাররদূন অর্থাৎ একক গুণে গুণান্বিত কারা ? জওয়াবে 


তিনি বললেন :__ আল্লাহকে বেশি করে স্মরণকারী নারী-পুরুষ ৷২ 
৪- জিকিরের কারণে ইহকাল ও পরকালে জীবিকা বৃদ্ধি পায় : আল্লাহ 


তাআলা নুহ আ.-এর কথা বিবৃত করে বলেন :__ 
১8১55891055 FEE EI ৮ UE ৩৩ 8 55৭ ৪ 


01: 3 GE EI EE HR ES 95998 
বলেছি, তোমাদের প্রতিপালকের ক্ষমা প্রার্থনা কর, তিনি তো মহা ক্ষমাশীল । 
তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন। তিনি তোমাদেরকে সমৃদ্ধ করবেন 
ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও 
প্রবাহিত করবেন নদী-নালা ।* 
উল্লেখ্য যে, ইস্তিগফার জিকিরের বিশেষ প্রকার হিসেবে বিবেচিত । 





* আহমদ : ২৭৯০ 
২ মুসলিম : ৪৮৩৪ 
* সুরা নুহ : ১০-১২ 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


জিকির অন্তর দ্বারা হতে পারে, জিহ্বা দ্বারা হতে পারে, বা এক সঙ্গে উভয়টা 
দ্বারাও হতে পারে । এর বিভিন্ন প্রকার রয়েছে, নীচে কিছু উল্লেখ করা হল: 

১. কোরআনে করিম পাঠ করা : এ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম-এর উপর নাজিলকৃত আল্লাহ তাআলার কালাম। আল্লাহর কালাম বিধায় 
সাধারণ জিকির-আজকারের চেয়ে কোরআন পাঠ করা উত্তম । 

আব্দুল্লাহ বিন মাসউদ রা. থেকে বর্ণিত : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম এরশাদ করেন :_ 


৫) 553 ME এ লিও dr 4 এও এ ভু ০৮১০৮ ৩ 


€(০)৬-৩০৩। 45১ ২১০৯ ৮৮৪ ০৪১ (১৩০৪১ ০৪ ০৩ ০১০৮ 

“যে কিতাবুল্লাহর একটি অক্ষর পড়ল তার জন্য এর বিনিময়ে একটি নেকি 
অবধারিত । এবং তাকে একটি নেকির দশ গুণ সওয়াব প্রদান করা হবে। আমি 
বলছি না আলিফ-লাম-মীম একটি অক্ষর বরং আলিফ একটি অক্ষর, এবং লাম 
একটি অক্ষর, এবং মীম একটি অক্ষর ৷” 

২. মৌখিক জিকির : যেমন তাসবীহ, তাহলীল, তাহমীদ ও তাকবীর__ ইত্যাদি 
পড়া, যা কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত । 

৩. প্রার্থনা : এটা বিশেষ জিকির, কেননা এ-দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য লাভ 
হয়, ইহকাল ও পরকালের প্রয়োজন পূরণ হয়। 

৪. ইস্তিগফার করা : আল্লাহ তাআলা নূহ আ.-এর কথা বিবৃত করে বলেন :__ 

ক), :0+৯ 13564 BES i 8 

বলেছি, তোমাদের প্রতিপালকের ক্ষমা প্রার্থনা কর, তিনি তো মহা ক্ষমাশীল ৷* 

৫. অন্তর দিয়ে আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে চিন্তা করা। এটা অন্যতম বড় 
জিকির । আল্লাহ তাআলা বলেন ₹__ 





১ তিরমিজি : ২৭৩৫ 
২ সূরা নূহ : ১০ 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


2% Eo এর ১৫0 kh ১১3 ১৯১3 59621 SE ও ৫ 
১১5 51960 GE ও 6545 nt LG BASS UG ও S38 Ga 

৭ )-)৭.: Ss রকি NAL 8 HEL NUM CHE UC 

আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টিতে, দিবস ও রাত্রির পরিবর্তনে নিদর্শনাবলী রয়েছে 
বোধশক্তি সম্পন্ন লোকদের জন্য, যারা দাড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহর স্মরণ করে 
এবং আকাশমগ্ল ও পৃথিবীর সৃষ্টি সম্বন্ধে চিন্তা করে ও বলে_ “হে আমদের 
প্রতিপালক ! তুমি এগুলো নিরর্থক সৃষ্টি করনি, তুমি পবিত্র, তুমি আমাদেরকে অগ্নি- 
শাস্তি হতে রক্ষা কর ৷ 

৫. রকমারি এবাদতের অনুশীলন করা : যেমন সালাত কায়েম, জাকাত প্রদান, 
পিতা-মাতার সাথে অমায়িক আচরণ, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা, জ্ঞানার্জন ও 
অপরকে শিক্ষাদান__ইত্যাদি। কেননা, সৎকর্মের আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে 
স্মরণ করা । আল্লাহ তাআলা বলেন :__ 

৫:4৮ ৯5820 8৯19 
এবং আমার স্মরণার্থে সালাত কায়েম কর।২ 


বিভিন্ন জিকির ও তার দিন-ক্ষণ 

১. সাধারণ জিকির : যার কোন নির্দিষ্ট সময় বা স্থান নেই । বিশেষ কিছু সময় 
বা স্থান ব্যতীত যে কোন সময়ে বা স্থানে এ সব জিকির করার অবকাশ আছে। 

২. বিশেষ জিকির : যা বিশেষ সময়, অবস্থা ও পাত্র অনুসারে করা হয়। নীচে 
এমন কিছু সময়, অবস্থা ও স্থানের সংক্ষিপ্ত বিবরণ দেয়া হল যার সাথে বিশেষ 
বিশেষ জিকিরের সংশ্লিষ্টতা রয়েছে। 

 সকাল-বিকাল : এর সময় হচ্ছে ফজর থেকে সূর্যোদয় পর্যন্ত, আছরের পর 

থেকে সূর্যাস্ত পর্যন্ত ৷ 

ঘুমানো ও ঘুম থেকে উঠার সময়। 

ঘরে প্রবেশের সময় । 

মসজিদে প্রবেশ ও মসজিদ থেকে বের হওয়ার সময় । 





১ সূরা আলে-ইমরান : ১৯০,১৯১ 
সূরা তা-হা : ১৪ 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


অসুস্থতার সময় । 
বিপদাপদ ও পেরেশানীর সময় । 


সফরের সময়। 
বৃষ্টি বর্ষণের সময়। 


জিকিরের কতিপয় নমুনা 

১. সাধারণ জিকির : সামুরা বিন জুনদব থেকে বর্ণিত : তিনি বলেন : 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন :__ 
JY ST 01৩ এ এ এ| 3৩ cd ০3 এ ০৬৮ 5 ঝা এ (এ এশা 


(৮৭/০)/৮ 1১-০7-4৮4০ 
আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কথা চারটি : সুবহানাল্লাহ, আন্লাহামদুলিল্লাহ, লা- 


ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবর, যে কোন একটি দ্বারাই আরম্ভ করা যেতে 
পারে।* 


২. সকাল-বিকালের জিকির : আবু হুরাইরা থেকে বর্ণিত : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন :__ 


(০:০৪ 2০০ BU arg Bl Oe LE ৩৩ তি ৩ UU ০৪ 
ও শি ৭5১7 ক 35 এ ৩৩ ৩ 4৬ dG পো এ! eb Ge এ LL 


(৫/১০/২)4০৯৯৮৮০ 
যে সকাল এবং বিকালে “সুবহানাল্লাহ ওয়া বিহামদিহী” একশত বার বলবে, যে 
এ-রকম বা এর অতিরিক্ত বলবে, কেয়ামত দিবসে এর চেয়ে উত্তম কেউ কিছু 
আনয়ন করতে পারবে না।২ 
৩. বিপদের মুহূর্তে জিকির : আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিপদের সময় বলতেন -_ 





মুসলিম : ৩৯৮৫ 
২ সহিহ মুসলিম : ৪৮৫৮ 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


০১ 0 | এ! kdl Sl ০১ এ এ! এ! ও জা bl | এ! এ এ 


(EA ds 15১-১1 ০১০৭| ০০১৩ ০৯১ই ৮১৪ ৬ 
কোন ইলাহ নেই যিনি মহান আরশের রব, আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই যিনি 
আকাশসমূহের রব, এবং ভূমির রব এবং সম্মানিত আরশের রব ৷” 

মোদ্দা কথা, বর্ণিত ফজিলত ও প্রতিশ্রুত পুরস্কার হাসিল করার অভীষ্ট লক্ষ্যে 
উল্লেখিত ও অনুল্লেখিত প্রয়োজনীয় জিকিরসমূহ মুখস্থ করে নিয়মিত পড়া প্রত্যেক 
মুসলমানের উচিত। 





* সহিহ মুসলিম : 8৯০৯ 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


দোয়া 


আভিধানিক অর্থে দোয়া__ 
দোয়া শব্দের অর্থ আহ্বান, প্রার্থনা। শরিয়তের পরিভাষায় দোয়া বলে কল্যাণ 
ও উপকার লাভের উদ্দেশ্যে এবং ক্ষতি ও অপকার রোধকল্পে মহান আল্লাহকে ডাকা 
এবং তার নিকট সাহায্য প্রার্থনা করা। দোয়া শব্দ পবিত্র কোরআনে বিভিন্ন অর্থে 
ব্যবহার হয়েছে। নিয়ে তার কয়েকটি উল্লেখ করা হল। 
১- এবাদত : 
মহান আল্লাহ বলেন :__ 
6৮০ ৪9 ৩৪৪৮৫৩49530 0 0 পিন ৪৯৯ পরও 4 
সু, : ১০৪৪৯ PA 
আমার এবাদতে অহংকার করে তারা অচিরে জাহান্নামে প্রবেশ করবে লাঞ্চিত 
হয়ে ৷” 
২ -সাহায্য প্রার্থনা : 
আল্লাহ বলেন := 
YY 5 2dly SSG ES 814 3১ 18944519893 
যদি তোমরা সত্যবাদী হয়ে থাক, আল্লাহ ব্যতীত তোমাদের সব 
সাহায্যকারীদেরকে আহ্বান কর ।”২ 
আল্লাহর মুখাপেক্ষী হওয়া এবং তার নৈকট্য লাভ করা ব্যতীত মানুষের কোন 
উপায় নেই, আর দোয়া হল আল্লাহর নৈকট্যলাভের বিশেষ বাহন ও মাধ্যম । 
আল্লাহর নিকট প্রার্থনা, প্রত্যাশী ও সাহায্য কামনার মাধ্যমে মানুষ আল্লাহর 





আল-মুমিন : ৬০ 
২ আল-বাকারা : ২৩ 





তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


নিকটবর্তী হয়। এ দ্বারা মানুষ তার প্রতিপালকের এবাদত করে, উদ্দেশ্যে উপনীত 
হয়, তার সন্তুষ্টি লাভ করে। 


দোয়ার ফজিলত ও উপকারিতা 

দোয়াতে রয়েছে প্রভূত ফজিলত, মহা পুরস্কার, শুভ পরিণতি ও অনেক 
উপকার । নিয়ে তারই কিছু উল্লেখ করা হল। 

(ক)-দোয়া এবাদত, দোয়াকারী ব্যক্তি দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ 
করে এবং পুরস্কার প্রাপ্ত হয়। আল্লাহ তাআলা বলেন :__ 

JS AES 03 ০6৩ ৪৩৪ EG ৪৯৪ ৮৩৪০ ০৪ শিক এ 
LN ae IY BATE EAE AD ba ha SH 
তাদের পার্শ্ব শয্যা হতে আলাদা থাকে । তারা তাদের পালনকর্তাকে ডাকে ভয়ে 

ও আশায় এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, তা থেকে ব্যয় করে কেউ জানে 

না তার জন্য কৃতকর্মের কী কী নয়ন গ্রীতিকর প্রতিদান লুক্কায়িত আছে৷ 
(খ) দোয়াতে রয়েছে দোয়াকারী ব্যক্তির আবেদনের সাড়া, মহান আল্লাহ 

বলেন: 
1: YF PE Tee 9৪৯ এ 
তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাক, আমি সাড়া দেব।* মহান 
আল্লাহ বলেন :_ 

{NAT AIG IES BL 0401 855 Ls Eh SE 5 ৬৯৩ 4514 
আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে ; বস্তুত: 

আমি রয়েছি সন্নিকটে ।* 

(গ) দোয়াতে রয়েছে সৃষ্টার প্রতি আনুগত্য ও হীনতা-দীনতার প্রকাশ ৷ মহান 
আল্লাহ বলেন := 





* আস-সাজদা : ১৮ 
২ আল-ম'মিন : ৬০ 
* আল-বাকারা : ১৮৬ 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


24 ০০১৪ 15458 35 ভব CL 3 2 ৩ C45 (9৪ 
(০০০৭:-31১591) 95521 0০ ৩২)৪%। 25081059565 2১ ৫৯১ 
তোমরা স্বীয় প্রতিপালককে ডাক কাকুতি মিনতি করে এবং সংগোপনে তিনি 

সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না। পৃথিবীকে কুসংস্কারমুক্ত ও ঠিক করার পর 

তাতে ফাসাদ সৃষ্টি করো না। তাকে আহ্বান কর ভয় ও আশা সহকারে । নিশ্চয় 
আল্লাহর করুণা সৎকর্মশীলদের নিকটবর্তী ৷” 

(ঘ) দোয়া ইহকাল ও পরকালে দোয়াকারী ব্যক্তি থেকে অনিষ্ট রোধ করে ও 
পাপ মোচন করে। 


দোয়া কবুলের শর্তাবলী 

মোমিনের প্রত্যাশা মহান আল্লাহ যেন তার দোয়া কবুল করেন। এবং তার 
মনের আশা পূরণ করেন। কিন্তু দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। নিয়ে তা 
উল্লেখ করা হল। 

১- ১০১৬। এখলাস : আমল কবুল হওয়ার মূল শর্ত এটি, মহান আল্লাহ 
বলেন: 

FAN: ৩৬০৯ -০১-০। এ ০০ ০৪০১৩ ৬৯ এ! এ! এ Al 

তিনি চিরঞ্জীব, তিনি ব্যতীত কোন ইলাহ নেই। অতএব, তাকে ডাক খাঁটি 
এবাদতের মাধ্যমে ।২ 

সব কিছু বাদ দিয়ে কেবল আল্লাহর জন্য এবাদতকে নিরঙ্কুশ করার নাম 
এখলাস। সুতরাং, এবাদত ও দোয়ায় মহান আল্লাহ ব্যতীত কোন কিছুকে উদ্দেশ্যে 
করা যাবে না। এর বিপরীত কর্মপন্থা যে অবলম্বন করল, সে অবশ্যই শিরক করল । 
আল্লাহ তাআলা বলেন :__ 
5540 LEY 81455 2৩ CE + 


257 Af 65৫৩০ 


ন 


NV: 0% 


ন 
pA 





* আল-আ'রাফ: ৫৫,৫৬ 


আল-মু‘মিন : ৬৬ 





২ 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


যে আল্লাহর সাথে অন্য উপাস্যকে ডাকে, যার স্বপক্ষে কোন দলিল তার কাছে 
নেই, তার হিসাব তার পালনকর্তার কাছে আছে। নিশ্চয় কাফেররা সফলকাম হবে না৷ 

২- দোয়াকারী ব্যক্তির সম্পদ হালাল হওয়া :__ 

কেননা, হারাম সম্পদ হচ্ছে দোয়া কবুলের পথে অন্তরায় ও বাধা । 

ইমাম মুসলিম রহ. তার সহিহ গ্রন্থে আবু হুরায়রা রা. থেকে বর্ণনা করেন, তিনি 
বলেন রাসূলুল্লাহ সান্রাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন :__ 


১ ৮15 ০৬০৪০ al dl 919 ০০৬৮ | 128১ ৮৪৮ dl 9! rl Gl 
EAE ৮ না 78 চে তে ৰা রা EAD EX 
১৬০৯ শর ৩৬০৫ তত ৮1983 SE ০194 ০9) এ ৫:9৬ 


B50 KY: dy SE55 6 ৩৫ ১21 এ পে তর ৪ :০৩%০): 
4০০5 0১৮ এত ০5৬ ০০৪ ll এ ৮৪০ এপ ভগ Lidl 025 ০২০] 


(OADM dob sb AL Ss. > 

হে মানুষ সকল ! নিশ্চয় আল্লাহ পুত:পবিত্র, তিনি পবিত্ৰ জিনিস ব্যতীত কবুল 
করেন না। নিশ্চয় আল্লাহ রাসূলদের যে আদেশ দিয়েছেন তা মোমিনদের জন্যও 
আদেশরূপে বিবেচ্য । আল্লাহ বলেন :_হে রাসূলগণ! তোমরা পবিত্র বস্তু হতে 
আহার কর এবং সৎকাজ কর ; তোমরা যা কর সে সম্বন্ধে আমি সবিশেষ অবহিত ৷* 
এবং আল্লাহ আরো বলেন__হে ঈমানদারগণ ! তোমরা পাক পবিত্র বস্তু সামগ্রী 
করেছি।”* 

অত:পর উক্ক-খুক্ক ধুলিময় অবস্থায় দীর্ঘ সফরকারী একজন ব্যক্তির কথা উল্লেখ 
করে বলেন, যে স্বীয় হস্ত-দ্বয় আকাশের দিকে প্রসারিত করে বলে, হে প্রভু ! হে 
প্রভূ! অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম এবং সে হারাম দ্বারা 
লালিত, তার দোয়া কীভাবে কবুল হবে ?* 

(৩) দোয়ায় সীমা-লজ্ঘন না করা। 





* শল মুমিন : ১১৭ 
২ আল-মুমিনূন : ৫১ 


 আল-বাকারা : ১৭২ 


£ মুসলিম : ১৬৮৬ 





তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


দোয়ার সময় বান্দা বৈধ সীমারেখায় বিচরণ করবে, পাপের কাজ সিদ্ধ করা বা 
আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, অথবা সামান্য ভুলের শাস্তি স্বরূপ কোন ব্যক্তি বা 
গোষ্ঠীর ধ্বংসের জন্য দোয়া করবে না। মহান আল্লাহ বলেন: ২ 


০০: 21০1৯. (52 ৩৫ ১4182 ৬৫ 2৫152) 


“তোমরা স্বীয় প্রতিপালককে ডাক, কাকুতি মিনতি করে এবং সংগোপনে ৷ তিনি 
সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না।”১ 


উপরের আলোচনায় আমরা দোয়া কবুলের শর্ত সম্পর্কে জানতে পেরেছি, নীচে 
দোয়া কবুলের অন্তরায় সমূহ সংক্ষেপে উল্লেখ কর হল। 
আল্লাহর সাথে শিরক করা । 
দোয়াতে এখলাস না থাকা । 
অবৈধ কারবার করা, ভেজাল দেয়া । 
সুদ খাওয়া । 
অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করা। 
ঘুস নেওয়া । 
দোয়াতে সীমা-লঙ্ঘন করা । 
. অবৈধ বা বেদআতী দোয়া করা যথা-_মৃত বা কবরস্থ ব্যক্তির অসীলা 
গ্রহণ করে দোয়া করা। 

উল্লেখিত প্রত্যেকটি বিষয় স্বতন্ত্রভাবে দোয়া কবুলের অন্তরায় । অতএব প্রত্যেক 
মুসলমানের উপর অবশ্য কর্তব্য হল, সে যেন দোয়া কবুলের যে কোন অন্তরায় 
থেকে নিজেকে দূরে রাখে । 


না ০ পে সি ০০৫ ৬ ও 


দোয়ার আদব সমূহ 
১-বিনয়-বিন্ম্রতা ও একাগ্রতার সাথে দোয়া করা । 
২-সংকল্প ও আকুতির সাথে দোয়া করা, দোয়া কবুলে প্রবল আশাবাদী হওয়া । 
আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন_ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
এরশাদ করেন :__ 





* আল-আরাফ : ৫৫ 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


১১৩০ এ ৩০ ৪৪ OL EU: 33 Dll el ST os 
(CoAT) ssl ১19) .এ] 


অথাৎ__যখন তোমরা দোয়া করবে, তখন প্রার্থিত বিষয়টি লাভের ব্যাপারে দৃঢ় 
বিশ্বাস রাখবে, এবং বলবে না-_হে আল্লাহ ! যদি তুমি চাও আমাকে প্রদান কর, 
কেননা, আল্লাহকে বাধ্যকারী কেউ নেই৷” 

৩-দোয়াকারী যেন উত্তম সময় ও স্থান বেছে নেয়, যেমন :__আরাফা দিবস, 
রমজান মাস. জুমার দিন, কদরের রাত, প্রত্যেক রাতের শেষাংশ, সালাতে 
সেজদারত অবস্থা, আজান একামতের মধ্যবর্তী সময়, সফরকালীন সময়, সিয়ামের 
সময় অসহায়ত্রে সময়, হজের সময়, বিশেষভাবে তাওয়াফ-সায়ীর সময় এবং 
জামরাতে পাথর নিক্ষেপের পর ৷ এছাড়া, বিশেষ বিশেষ সময় ও স্থান সমূহে । 

৪-পবিত্র অবস্থায় কেবলামুখী হয়ে হাত তুলে দোয়া করা :-_দোয়ার শুরু এবং 
শেষে আল্লাহর প্রশংসা করা এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর 
উপর সালাত ও সালাম পেশ করা। 


বৈধ দোয়ার কতিপয় উদাহরণ : 

১-ইহকাল ও পরকালের কল্যাণের জন্য দোয়া করা। 

২-সন্তান সঠিক ও সৎ-পথে চলার জন্য দোয়া করা । 

৩-অসুস্থ ব্যক্তির শেফা ও পুরস্কার প্রাপ্তির দোয়া করা । 

৪-উপকারী ব্যক্তির জন্য দোয়া করা । 

৫-মুজাহিদ ও সাধারণ মুসলমানের জন্য ইহকাল ও পরকালের কল্যাণের দোয়া 
করা । 





» বোখারি : ৫৮৬৩ 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


অন্তকরণ ও তার ব্যাধি 


মানবদেহে আত্মা সর্বোচ্চ ও শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী । আত্মার জীবনে মানুষ 
জীবিত থাকে এবং তার মৃত্যুতে মানুষ মৃত্যুবরণ করে। আত্মার এই শ্রেষ্ঠত্ব ও 
সুউচ্চ মর্ধাদার কারণেই তার পর্যালোচনা ও অবস্থান বর্ণনা প্রসঙ্গে কোরআন ও 
হাদিসে সুস্পষ্ট ও বিশদ আলোচনা এসেছে। মহান আল্লাহ তাআলা বলেন__ 


2৫:54 ০১০ 


ভা : GF ded BG 6০ A ৩৫ IE 52826 DE I 
‘এতে সে ব্যক্তির জন্যে (প্রচুর) শিক্ষণীয় বিষয় রয়েছে, যার মন রয়েছে, অথবা 
যে ব্যক্তি একাগ্ৰচিত্তে (সে শিক্ষণীয় বিষয় সমূহ) শুনতে চায় ৷" 
41: HF all Sh ৪ AS IHG GUAR ASN CYS 
‘আসলে (অবোধ নির্বোধের) চোখ তো কখনো অন্ধ হয়ে যায় না, অন্ধ হয়ে যায় 
অন্তর সমূহ, যা মনের ভেতর থাকে ।” এবং আল্লাহ তাআলার পবিত্র বাণী__ 


০:৩৯ 43455 5 IHG + SSG ৮০০9 
‘এ ব্যাপারে যদি তোমাদের কোনো ভুল হয়ে থাকে তাহলে তাতে তোমাদের 
জন্যে কোন গুনাহ নেই। তবে যদি কেউ ইচ্ছা করে এমন কিছু করে (তাহলে সে 
গুনাহগার হবে) ৷'” এবং নোমান ইবনে বশীর রা.-এর বর্ণনায় নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম বলেন__ 
এড ৬০০ ও cals dl প্রেত Cols 1B] এ আলি ও 915 NT... 


4201 ০৯৪ এড ud 


জেনে রেখো নিশ্চয়ই দেহে একটি মাংসপিগু রয়েছে, সে মাংসপিণ্ড পরিশুদ্ধ হলে 
গোটা দেহ পরিশুদ্ধ হবে, আর তা বিনষ্ট হলে গোটা দেহ বিনষ্ট হয়ে যাবে, জেনে 





১ ক্বাফ : ৩৭ 
২ আল-হাজ্জ : ৪৬ 
* আল-আহ্যাব : ৫ 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


রেখো তাই হল কলব বা অন্তকরণ এবং কলব কোন এক অবস্থায় দৃঢ় ও স্থায়ী থাকে 
না। কবি বলেন_ 
1019৮ ০৮০১৪ Sa Sl, এ ৩৮ NAD ভীত 











‘কলব’ নামকরণ হয়েছে তার সতত পরিবর্তনের কারণে......... | 
এবং এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেশি বেশি বলতেন__ 
ip এটি ডি এ Hdl 
“হে হৃদয় সমূহের পরিবর্তনকারী ! তুমি আমার হৃদয়কে তোমার দ্বীনের উপর 
অবিচল রেখো ৷’ 
তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে জিজ্ঞাসা করা হল, হে আল্লাহর 
রাসূল ! আমরা আপনার ও আপনার আনীত দ্বীনের উপর ঈমান এনেছি। অতএব 
আপনি কি আমাদের বিষয়ে ভয় করেন ? তিনি বললেন__ 
৮৮৪ 5 ee dl পন ০ তাপ! ৩৪ ০৪৩ ৩ ৭ 
হ্যা, আল্লাহর আঙুল সমূহের দুই আঙ্গুলের মধ্যবর্তী স্থানে হৃদয় স্থাপিত, তিনি 
যেমন ইচ্ছা করেন তাকে পরিবর্তন করেন। আর যেহেতু “কলব' শব্দটি তাকাল্লুব 
অর্থাৎ পরিবর্তন শব্দ ধাতু থেকে উদ্ভুত তাই মুসলিমের জন্য এই বিধান আরোপিত 
হয়েছে যে, সে আল্লাহর নিকট তার হৃদয়কে অবিচল রাখার দোয়া করবে। 
আল্লাহ তাআলা তার জ্ঞানবোধ সম্পন্ন বান্দাদের দোয়া প্রসঙ্গে আলোচনা করে 
বলেন__ 
{Ane Ty যে এস এ 
“হে আমাদের প্রভু ! আমাদের অন্ত:করণ সমূহকে হেদায়াত দেওয়ার পর তা 
বিভ্রান্ত ও পথ-চ্যুত করো না।* এমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর 
দোয়া ছিল__ 
হে অন্তকরণ সমূহকে নিয়ন্ত্রণকারী ! আপনি আমাদের অন্তর সমূহকে আপনার 
আনুগত্যের ক্ষেত্রে নিয়ন্ত্রিত করুন ৷’ অনুরূপভাবে তিন এ দোয়াও করতেন__ 





* আল ইমরান : ৮ 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


৮1০43 এ]. 
...আপনার নিকট সুস্থ ও নিরাপদ অন্তর কামনা করি। 


(১) সুস্থ অন্তর : আর তাহল এ প্রবৃত্তি থেকে নিরাপদ যা আল্লাহর আদেশ ও 
নিষেধের বিরুদ্ধাচরণ করে ; এবং প্রত্যেক এ সাদৃশ্য থেকে মুক্ত যা তার খবরের 
সঙ্গে বৈপরীত্য রাখে। মূলত: সে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম-এর খবরকে শর্তহীন আনুগত্যে গ্রহণ করবে। উপরন্তু প্রবৃত্তি ও নিজস্ব 
মতামতের ভিত্তিকে সে খবরের সঙ্গে কোন রকম বিরোধ সৃষ্টি করবে না। বেদআত 
ও ভ্রান্তিপন্থীরা যেমন করে থাকে এবং কেয়ামতের দিনে একমাত্র এই সুস্থ অন্তরের 
অধিকারী ছাড়া আর কারো মুক্তি নেই। ইবরাহীম আ.-এর দোয়া বর্ণনায় আল্লাহ 
তাআলা বলেন__ 

FAA: SMF. i এ ০, 69539456৫05 

‘সে দিন সম্পদ ও সন্তান কোন উপকারে আসবে না, কেবল এ ব্যক্তি যে সুস্থ 
অন্তর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে ।”* 

(২) মৃত অন্তর : তা সুস্থের বিপরীত ৷ তা এ অন্তর যে তার প্রভুর পরিচয় জানে 
না এবং তার এবাদত করে না ; বরং সে তার প্রবৃত্তি ও চাহিদাগুলোর অনুসরণ 
করে। এবং তার প্রভুর প্রত্যাশার বিষয়ে সে নেহায়েত উদাসীন থাকে । 

অতএব, এই প্রকারের অন্তর থেকে চূড়ান্ত ভাবে বেঁচে থাকা অপরিহার্য । এবং 
এই অন্তর বিশিষ্ট লোকজনের সঙ্গে মেলামেশা ও উঠা-বসা বর্জনীয় । কেননা তার 
সঙ্গে সামাজিক সম্পর্ক বজায় রাখা বিষক্রিয়া তুল্য, এবং তার সঙ্গে ঘনিষ্ঠভাবে 
চলাফেরা করা ধ্বংসের নামান্তর । 

(৩) রুগ্ণ অন্তর : এমন অন্তর যার জীবন রয়েছে, এবং তা অসুস্থ, সুতরাং 
তাতে আল্লাহর মুহব্বত, ভালোবাসা এবং তার প্রতি ঈমান ও বিশ্বাস থাকবে । এবং 
পাশাপাশি তাতে বিকৃত চাহিদার প্রতি অনুরাগ ও তা প্রাধান্য দেওয়া ও অর্জন করার 
প্রতি লোভ, আকাঙ্ক্ষা থাকবে । 

এমতাবস্থায় যখন তার রোগ বৃদ্ধি পাবে তা মৃত অন্তরের সঙ্গে পরিগণিত হবে। 
পক্ষান্তরে যখন তার সুস্থতা বৃদ্ধি পাবে তা সুস্থ অন্তর হিসেবে গণ্য হবে। প্রকৃত 





১ আশ শুয়ারা : ৮৮-৮৯ 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


পক্ষে অন্তরসমূহ বিভিন্ন পরীক্ষা ও দুর্যোগের শিকার হয়। হুযাইফা রা.-এর বর্ণনায় 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন__ 


225 এড LSS ৮:০5 LE ও ০১৬০1১৪০ mall ৮9] fo ৩০৪] ১০০ 
এ ও এপ ৮9201 এপি > পে EH এ LH ৬০৪ LB Sly পে১৪৭ 
1১১১০ ১ ৮৭5 ০০১৪ Sled cals এও ও ১৩ 4৮০ এ al 


০৪৯ ৩৮ ০০০ ০৯!) ০ ৩ ০১৪০ SAY ০৬ 3৪৬ 
“চাটাইয়ের ভাজের ন্যায় ফেতনা সমূহ অন্তরের কাছে উপস্থাপিত করা হয়। 
অত:পর যে অন্তর ফেতনাকে গলধ:করণ করে, তার মধ্যে একটি কালো বিন্দু 
অঙ্কিত হয়। আর যে হৃদয় ফেতনাকে অস্বীকার করে, তার মধ্যে একটি শুভ্র বিন্দু 
অঙ্কিত হয়, এভাবে হৃদয়সমূহ দু ভাগে বিভক্ত হয়ে পড়ে। একটি স্বচ্ছ পরিষ্কার 
হৃদয়। আকাশ ও পৃথিবীর অস্তিত্ব থাকা অবধি কোন ফেতনা তাকে ক্ষতি গ্রস্ত 
করতে পারবে না। দ্বিতীয়টি কৃষ্ণ বর্ণ। তা কোনা ভাল চিনে না এবং কোন 
অপছন্দনীয় বস্তুকে অস্বীকার করে না। 


অন্তরের ব্যাধি সমূহ দু প্রকার 

যথা (এক) সন্দেহপূর্ণ ব্যাধি : এটাই হল কঠিনতম ব্যাধি। সকল ভ্রান্ত বিশ্বাস 
এ ব্যাধির অন্তর্ভুক্ত । এগুলোর মধ্যে সর্বোচ্চ কঠিন ব্যাধি হল শিরক । নেফাক ও 
বেদআত । আল্লাহ তাআলা বলেন__ 

ক)" AMY SIMI SAS 

‘তাদের অন্তর সমূহে রয়েছে ব্যাধি, অত:পর আল্লাহ তাদের ব্যাধিকে অধিক 
বাড়িয়ে দিয়েছেন।” 

সন্দেহ ও সংশয়পূর্ণ বিষয় থেকে বেঁচে থাকার সঠিক পথ হল আল্লাহর কিতাব 
ও সুন্নতে নববীকে দৃঢ়ভাবে অবলম্বন করা। এবং যে সব বিষয়ে পূর্বসূরি 
সতকর্মশীলগণ বিরত থেকেছেন সেগুলোতে বিরত থাকা । 

(দুই) প্রবৃত্তিগত ব্যাধি : এ ব্যাধির মধ্যে প্রত্যেক এ কাজ অন্তর্ভুক্ত যা বান্দা 
জ্ঞাতসারে করে এবং এ বিশ্বাস পোষণ করে যে এই কাজ সত্যের পরিপন্থী । এর 





* বাকারা : ১০ 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


উদাহরণ হল হিংসা, কার্পণ্য, অবৈধ যৌনাকাজ্কা, নিষিদ্ধ দৃষ্টি দান। আল্লাহ 
তাআলা বলেছেন__ 

বা : ০১৭৯ 8225 NS BG ০৮ 55 3420 653 2১8১ ০০98 5৪ 

“তোমরা কথা বলতে বিনম্ হয়ো না, তবে যার হৃদয়ে ব্যাধি রয়েছে সে 
লালায়িত হবে” অন্যায় চাহিদা ও আকাঙ্ক্ষা থেকে বেঁচে থাকার সঠিক পদ্ধতি হল 
আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্দেশিত বিষয়কে গভীরভাবে 
আঁকড়ে থাকা এবং আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর 
অননুমোদিত বিষয় থেকে যথাযথ বেঁচে থাকা। 


অন্তরকরণের প্রাণ সঞ্চারের পদ্ধতি 

অন্তরকরণের প্রাণ সঞ্চারের বিভিন্ন পথ ও পদ্ধতি রয়েছে। তন্মধ্যে__ 

(এক) আল্লাহর একত্ববাদ ও তার প্রতি বিশ্বাস স্থাপন করা, এই বিশ্বাসকে 
নবায়ন করা এবং আল্লাহ কর্তৃক অপরিহার্য পালনীয় বিষয়গুলো যথাযথভাবে পালন 
করা । এই বিষয়গুলোই অন্তরের প্রাণ ও তার প্রাচুর্ষের মূল নিয়ামক শক্তি। 

(দুই) আল্লাহর কাছে বিনয়াবনত হওয়া এবং তার কাছে আশ্রয় প্রার্থনা করা, 
তার ধ্যান ও স্মরণ ও দোয়ায় অধিকতর মনোযোগী হওয়া ৷ তার সৃষ্টিকুল ও অসংখ্য 
নেয়ামত-রাজির ব্যাপারে গভীরে চিন্তা ও অনুসন্ধান করা । আল্লাহ তাআলা বলেন__ 

YA: 0 ly SB ডি 3 এডি 9৭3 BALES এ 9 

‘যারা ঈমান এনেছে এবং তাদের অন্তকরণসমূহ আল্লাহর স্মরণে আশ্বস্ত, 
নিরাপদ রয়েছে, প্রকৃতপক্ষে আল্লাহর স্মরণে অন্তরসমূহ পরিতৃপ্তি লাভ করে । 

(তিন) গভীরভাবে আল-কোরআনুল কারীম অধ্যয়ন করা। তার অর্থ সমূহ 
সম্পর্কে গভীরভাবে চিন্তা-ভাবনা ও তাতে নির্দেশিত বিষয়াবলী পালনে সচেষ্ট 
হওয়া । আল্লাহ তাআলা বলেন__ 

চটকে এ ob এ০( এ ৩১৫৯ 
হৃদয়সমূহ তালাবদ্ধ |” 





* আল-আহযাব : ৩২ 
২ আর-রাদ : ২৮ 
১ মুহাম্মাদ : ২৪ 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


(চার) অন্যায় ও পাপাচার ত্যাগ করা। কেননা, পাপাচার অন্তরসমূহকে মৃত 
বানিয়ে দেয়, এই পাপাচার বর্জনের মাধ্যমেই অন্তরসমূহে প্রাণ সঞ্চারিত হয়। 
আল্লাহ তাআলা বলেন__ 

NE: lly ৩৬৮৪৩ Ue BSG KS 

‘কক্ষনো না, বরং তাদের কৃত কর্মের কারণে তাদের হৃদয় সমূহে মরিচা পড়ে 
গেছে।১ ইবনুল মুবারক রহ. বলেন__ 


(০১ ৭১0 Sb, ০১912) ০৪ op 





১৮০৬০ ০০৪৭ ০০৯৪ ০9120129401) 


পাপাচারকে আমি অন্তরসমূহকে মৃত বানাতে দেখেছি। পাপাচারের আসক্তি 
অপছন্দ ও লাঞ্কনার শিকার বানায়, আর পাপাচারকে ত্যাগ করার মধ্যেই রয়েছে 
অন্তর সমূহের প্রাণ-সঞ্জীবনী। অতএব পাপাচার ত্যাগ করার মাঝেই তোমার সমূহ 
মঙ্গল নিহিত। 

(পাঁচ) শরিয়তের জ্ঞানার্জনের প্রতি অদম্য আগ্রহ। এবং শরিয়তের নির্দেশনা 
অনুযায়ী নিজের বাহ্যিক ও অভ্যন্তরীণ কথাও কাজ সমূহ সংশোধনের প্রতি যথার্থ 
গুরুত্ব প্রদান । 

(ছয়) আখেরাত বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব প্রদান। আখেরাতের জন্য প্রস্ততি, তার 
স্মরণ ও তার দিকে অগ্রসর হওয়া । 

(সাত) আখেরাতের ব্যাপারে প্রচুর গুরুত্ব প্রদান করা, পরকালমুখী হওয়া, তার 
স্মরণ করা, তার জন্য প্রস্তুতি গ্রহণ করা। 

(আট) কবর ও অসুস্থ রোগীদের জেয়ারত করা, কেননা, তা আখেরাতকে স্মরণ 
করিয়ে দেয়, এবং অন্তর সমূহকে জীবন দান করে ও মানুষের প্রতি আল্লাহর 
নেয়ামত-রাজির কথা স্মরণ করিয়ে দেয়। 





কর্মের শুদ্ধি ও অন্তরের শুদ্ধি অবিচ্ছেদ্য 

এই বিষয়ে ইতিপূর্বে আলোচনা হওয়া সত্বেও বিষয়টির গুরুত্বের প্রতি লক্ষ্য 
রেখে পুনরালোচনা হচ্ছে। জ্ঞানের স্বল্পতা হেতু কেউ মনে করেন, অন্তরের শুদ্ধতাও 
বাহ্যিক কর্মের শুদ্ধতা। এতদুভয়ের মধ্যে দৃষ্টিগ্াহ্য পার্থক্য রয়েছে। তারা প্রমাণ 





১ আল-মুতাফফিফীন : ১৪ 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


স্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বাণী উদ্ধৃত করেন, ৫১৯৯ ৯0) 
‘তাকওয়া’ এখানে । এই বলে তিনি তিন বার আপন বক্ষের দিকে ইঙ্গিত করেন। 
এই ধারণাটি শরিয়তের মূল বক্তব্যের ভুল ব্যাখ্যা । দুইটির যে কোন একটি কারণে 
এ ব্যাখ্যা অনুসরণ করা হয়। মূর্খতা প্রসূত অথবা প্রবৃত্তির তাড়না প্রসূত। 

এ বিষয়ে আমাদের জানা আবশ্যক যে, ঈমান হল কথা, কাজ ও নিয়তের 
সমষ্টি। অভ্যন্তরীণ সংশোধন বাইরের সংশোধনে প্রভাব ফেলে। তাই যখনই 
ভিতরের সংশোধন বৃদ্ধি পাবে তখন তা বাইরের সংশোধন বৃদ্ধি করবে । এ দুয়ের 
মাঝে অচ্ছেদ্য সম্পর্ক থাকার সুস্পষ্ট প্রমাণ হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম-এর বাণী 


এ এডি ৬০০99 AS আকা le Cols 12 ৮ এলি এ ৩১) 
“জেনে রেখো ! নিশ্চয়ই দেহে একটি মাংসপিণ্ড রয়েছে, যখন তা সংশোধিত 
হয়ে যাবে গোটা দেহ সংশোধিত হবে । আর যখন তা বিকার হয়ে যাবে গোটা দেহ 


বিনষ্ট হয়ে যাবে । জেনে রাখো তা হল অন্তর ৷’ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম-এর বাণী__ 
৩৩০19 ৮5455 এ! ৮54 ৩০৩ ly ৮5১৬৮ এ 23 dio) 
“নিঃসন্দেহে আল্লাহ তোমাদের অবয়ব ও ধন-সম্পদের প্রতি দৃষ্টি দেন না বরং 
তিনি তোমাদের অন্তর ও কর্ম সমূহের প্রতি দৃষ্টিপাত করেন। হাফেজ ইবনে রজব 
(আল্লাহ তার রহম করুন) বলেন__ 
51৬০৮ ০৮০ 420 ০৬০৮ ০০০ ০০09৬৪ 
‘অন্তরের নড়াচড়ার সংশোধন দ্বারা অঙ্গ-প্রত্যঙ্গের নাড়াচাড়ার সংশোধন 
অপরিহার্য যখন কোন বান্দার হৃদয় সুসংহত হয় তাতে আল্লাহ ছাড়া অন্য কারো 


উপস্থিতি অনুমিত হয় না। ফলে তার অঙ্গ-প্রত্যঙ্গ সমূহ সুসংহত হয় এবং আল্লাহ 
ছাড়া ভিন্ন কোন সত্তার উদ্দেশে ও সন্তুষ্টির লক্ষ্যে তা পরিচালিত হয় না। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


শয়তানের প্রবেশ পথ 


আল্লাহ তাআলা যখন তার নবী আদম আ.-কে সৃষ্টি করেছেন, তিনি আদমকে 
সেজদা করতে ফেরেশতাদের হুকুম করেন। অত:পর সব ফেরেশতা সেজদায় 
অবনমিত হল একমাত্র ইবলিস ছাড়া, সে ছিল জিনদের অন্তর্ভুক্ত । সে তার প্রভুর 
নির্দেশ অমান্য করল, এবং অস্বীকার ও অহংকার প্রদর্শন করল। এবং সে ছিল 
কাফেরদের অন্তর্ভূক্ত । মহান আল্লাহ তাআলা বলেন 


SIU 02 এ 0৩০৫৩ 542 CAE ৫ ৩৩০৩ ৬ ০ ৫৪৪ 


লা 


€ পি কির NE ও Ld afi এর ৮ NE ২ পা. A Le 
nll ০০4০৮ ০৩ ০৬৪ (জি এ 5০0 2 ০৩ pd es ৩ ৬০ de 
122 424 চং 1616 রি পূ “ওর ০ 6 272 £1৫ Ass ef 9০: 
JE Salad es 45৩5 31 ওর EGY Dad SE 1 SMH 


€০-+০:০০৯ 5 এল 5 De নি ৪ IH 5 ৬৫ 
করা থেকে বিরত রাখল যাকে আমি স্বয়ং নিজের হাত দিয়ে বানিয়েছি, তুমি কি 
উদ্ধত্য প্রকাশ করলে, না তুমি কোনো উচ্চ মর্যাদা সম্পন্ন কেউ? ‘সে বলল হ্যা), 
আমি তো তার চাইতে শ্রেষ্ঠ, তুমি আমাকে আগুন থেকে বানিয়েছ আর তাকে 
বানিয়েছ মাটি থেকে । তখন আল্লাহ তাআলা বললেন, তুমি এখান থেকে এখনই 
বের হয়ে যাও, কেননা তুমি হচ্ছ অভিশপ্ত। “তোমার ওপর আমার অভিশাপ থাকবে 
শেষ বিচারের দিন পর্যন্ত ৷ সে বলল, (হ্যা) আমি বেরিয়ে যাচ্ছি, তবে হে আমার 
মালিক ! তুমি আমাকে সে দিন পর্যন্ত অবকাশ দাও যে দিন সব মানুষকে 
(দ্বিতীয়বার) জীবিত করে তোলা হবে। “আল্লাহ তাআলা বললেন, (হ্যা, যাও) 
যাদের অবকাশ দেয়া হয়েছে তুমিও তাদের অন্তর্ভুক্ত । “অবধারিত সময়টি আসার 
সে নির্দিষ্ট দিন পর্যন্ত (তুমি থাকবে) সে বলল (হ্যা) তোমার ক্ষমতার কসম (করে 
আমি বলছি) আমি তাদের সবাইকে বিপদগামী করে ছাড়ব। তবে তাদের মধ্যে 
যারা তোমার একনিষ্ঠ বান্দা তাদের ছাড়া । আল্লাহ তাআলা বললেন, (এ হচ্ছে) 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


চূড়ান্ত সত্য, আর আমি এ সত্য কথাটাই বলছি__“তোমার ও তোমার অনুসারীদের 
সবাইকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করবই।১ 
দৰত "যতন জত পোষণেরই উপযুক্ত । আল্লাহ তাআলা বলেন 


2s 


| bl bs 5H 4৯ ০৩ ঘা 1545 id 545 49০ | 


57৮0 

“শয়তান হচ্ছে তোমাদের শত্রু, অতএব তোমরা তাকে শত্রু হিসেবেই গ্রহণ 
aE Te ENTE ERE a 
জাহান্নামের বাসিন্দা হয়ে যেতে পারে” 

মানুষের কাছে এ বিষয়টি অস্পষ্ট নয় যে, শয়তান মানুষের প্রত্যক্ষ দুশমন । 
তবে তাদের সংখ্যা খুবই অল্প যারা শয়তানকে শক্রু জ্ঞান করে। মানুষ শয়তানকে 
শক্র হিসেবে ততক্ষণ গ্রহণ করতে পারবে না যাবৎ না সে শয়তানের মানুষকে সত্য 
থেকে বিভ্রান্ত করার সমূহ পথ ও পদ্ধতি থেকে মানুষকে ভ্রান্ত পথে নিক্ষিপ্ত করার 
কলাকৌশল সম্পর্কে ওয়াকিবহাল না হবে । এবং পাশাপাশি সে শয়তানের কুট-চাল 
থেকে মুক্তির উপায় ও পদ্ধতি সম্পর্কে অবগত না হবে । আলোচ্য অধ্যায়ে এ বিষয়ে 
বিশ্লেষণ উপস্থাপিত হবে । 


মানুষকে বিভ্রান্ত করার শয়তানের পদক্ষেপ সমূহ 

সর্বক্ষেত্রে শয়তানের ক্লান্তিহীন প্রচেষ্টা হচ্ছে মানুষকে স্বধর্ম থেকে বের করে 
নিয়ে যাওয়া । যদি কোন কোন ক্ষেত্রে শয়তান এ বিষয়ে অকৃতকার্য হয়, তবে তাকে 
অপরাধ ও শান্তিতে নিক্ষেপ করা বা তার প্রতিদান কমিয়ে দেওয়া বা তাকে উত্তম 
কাজ থেকে ফিরিয়ে রাখা- ইত্যাদিতে জড়িয়ে ফেলা হয়। এরকম সাতটি স্তর 
রয়েছে__ 

(১) আল্লাহকে অস্বীকার করার ধাপ বা সিঁড়ি। এমনটি হলে তাকে সঙ্গে নিয়ে 
জাহান্নামে একত্রিত হবে। 

(২) বেদআতের স্তর বা ধাপ : 

এই স্তরটি ইবলিসের নিকট গুনাহের চেয়েও অধিক প্রিয় । কারণ, বেদআতকারী 
এ কথা মনে করে না যে, সে ভ্রান্তির মাঝে রয়েছে, তাই অধিকাংশ ক্ষেত্রে সে তা 





১ সূরা সোয়াদ : ৭৬৫-৮৫। 
২২ ফাতের : ৬। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


থেকে তাওবা করবে না। উপরন্তু দ্বীনের বিষয়ে এটি একটি জঘন্যতম উপসর্গ, বরং, 
বরং বলা যায়, দ্বীনের বিকৃতি । 
(৩) কবিরা গুনাহের স্তর : আল্লাহর তাআলা বলেন__ 


5 
2৫৮52 পভ 


sl 6 NEL HELI IES KE 2 LE ৩৮5 215 & 
পা 


“যদি তোমরা সে সমস্ত বড়ো বড়ো গুনাহ থেকে বেচে থাকো, যা থেকে বেঁচে 
আমি (এমনিতেই তোমাদের হিসাব) থেকে মুছে দেবো এবং অত্যন্ত সম্মানজনক 
স্থানে আমি তোমাদের পৌছে দেবো ।+ 

(৪) সগীরা গুনাহের স্তর : মানুষ সাধারণত: একে তুচ্ছজ্ঞান করে। ফলে তা 
পুঞ্জীভূত হয়ে তাকে ধ্বংসে নিপতিত করে। 

(৫) মুবাহের স্তর : মুবাহের মাধ্যমে মানুষকে আল্লাহর অধিক আনুগত্য ও 
আখেরাতের জন্য পাথেয় অর্জন বাধা সৃষ্টি করে। মুবাহ কাজের সাথে সম্পৃক্ততা 
দুনিয়ার মুহব্বত ও গুনাহে লিপ্ত হওয়ার অন্যতম কারণ । 

(৬) অনুত্তম ও অপ্রধান কাজের স্তর : অনুত্তম কাজের মাধ্যমে উত্তম কাজে এবং 
অপ্রধান কাজের মাধ্যমে প্রধান কাজ থেকে বিরত রাখে । ফলে তার প্রতিদান কমে 
যায় এবং পুণ্য ত্রুটিপূর্ণ হয়ে পড়ে । 

(৭) শয়তান তার কর্মী বাহিনীর মাধ্যমে মানুষের ওপর নিয়ন্ত্রণ লাভের স্তর : 
এই সত্য সমূহের কোন একটিতে নিক্ষেপ করার মাধ্যমেই শয়তানের ষড়যন্ত্র থেমে 
থাকে না বরং সে কখনো মানুষকে বেদআতে নিক্ষেপ করে, যেমন জন্ম দিবস ও 
নির্দিষ্ট আনন্দ উপভোগের বেদআত । তাছাড়া অন্যান্য বেদআত বা ভিন্ন প্রকৃতির 
কবিরা গুনাহে নিক্ষিপ্ত করে। যেমন নির্দিষ্ট সময়ের চেয়ে নামাজ দেরি করা অথবা 
পরিপূর্ণ পবিত্রতা অর্জন না করা। 

এমনিভাবে শয়তান মানুষের হৃদয়ে স্থান করে তাকে হিংসা, রিয়া অথবা 
আল্লাহর প্রতি মুহব্বত, আশা ও নির্ভরতার দুর্বলতায় নিক্ষেপ করে । এবং মানুষের 
বাকশক্তি নিয়ন্ত্রণ করে তাকে মিথ্যায় প্ররোচিত করে। যদি তাতে অক্ষম হয়ে পড়ে 
তবে অর্থহীন অঠিক কথাবার্তায় নিক্ষেপ করে, যাতে সে গিবত-পরনিন্দায় লিপ্ত হয়। 
অত:পর তার চেয়েও কঠিন বিষয়ের দিকে আকৃষ্ট হয় এবং এভাবেই চলতে থাকে । 





*আন-নিসা : ৩১। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


মানুষের কাছে শয়তানের প্রবেশ পথসমূহ 

মানুষের কাছে বিভ্রান্ত ও সম্মানোচ্যুত করার ক্ষেত্রে শয়তান সব ধরনের পথ ও 
পন্থা অবলম্বন করে । তাদের নিকট সে এমন সব পথে প্রবেশ করে যে, অধিকাংশ 
মানুষ সে সম্পর্কে বেখবর হয় অথচ সে তা অনুভব করতে পারে না। এভাবেই 
শয়তান আমাদের আদি পিতা ও মাতা আদম হাওয়া আ.-কে পথ-চ্যুত করেছে। 


রর 
রদ 


কান :5১50৯-209196 
“অত:পর শয়তান তাদের উভয়কে পথ-চ্যুত করেছে।* শয়তান মানুষকে 
তাদের একাংশের কৃতকর্মের জন্য পদশ্থলন ঘটিয়ে ছিল অত:পর তারা ভয়ে পলায়ন 
করে। 
Sala. LEA BATE চি 22142164725). itt 
143 5 ০০ ৪৬০ চেন GL ১৬০ NESE YF 9১0 ৩ 
দু'টি বাহিনী সেদিন (সম্মুখ সমরে) একে অপরের মুখোমুখি হয়েছিল, সে দিন 
যারা (ময়দান থেকে) পালিয়ে গিয়েছিল তাদের একাংশের অর্জিত কাজের জন্য 
শয়তানই তাদের পদস্থলন ঘটিয়ে দিয়েছিল । শয়তানের প্রবেশের পথসমূহ বন্ধের 
জন্য সবচে’ ফলপ্রসূ পদ্ধতি হচ্ছে সে প্রবেশপথ সমূহের পরিচয় লাভ করা । এই পথ 
সমূহ বন্ধের উপকরণ সমূহ ব্যবহার করা। শয়তানের গুরুত্বপূর্ণ প্রবেশ পথসমূহের 
অন্যতম হচ্ছে__ 
(১) সৌন্দর্য সৃষ্টির মাধ্যমে আকর্ষণ ও প্রতারণা : আদম আ.-এর ঘটনায় 
শয়তান তার জন্য গুনাহকে সুশোভিত, সুসজ্জিত করে উপস্থাপন করেছে। 
NY ab¥ BN DG সচল এড এ ০5 ৫4৪ 
“সে (তাকে বলল হে আদম, আমি কি তোমাকে অনন্ত জীবনদায়িনী একটি 
বৃক্ষের কথা বলব (যার ফল খেলে তুমি এখানে চিরকাল জীবিত থাকতে পারবে) 
এবং বলব এমন রাজত্বের কথা, যার কখনো পতন হবে না ?* 





cae ক কত of হিজাব টি PI চিলি রিবা তত 
08591 95 ৪৬2 এ US 5310] 225 ৩৪ ৫0 EE 5453 
১ আল-বাকৃারা : ৩৬। 
২ আল-ইমরান : ১৫৫। 


ও তৃহা : ১২০। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


‘সে তাদের আরো বলল, তোমাদের মালিক তোমাদের এ বৃক্ষের (কাছে 
যাওয়া) থেকে তোমাদের যে বারণ করেছেন, তার উদ্দেশ্যে এ ছাড়া আর কিছুই নয় 
যে, (সেখানে গেলে) তোমরা উভয়েই ফেরেশতা হয়ে যাবে, অথবা (এর ফলে) 
তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে ।১ বদর যুদ্ধে শয়তান মুশরিকদের জন্য তাদের 
কাজকে সুশোভিত করে দেখিয়েছে__ 


dl fond ৪ 3৬৪৪ ৮70 98251 5(৯3 bs HE ৬৫ 1১৪ ১ 
জরে BEY IE Gl 51155545৫৬৯ bd 04643 
৬০০95 552 এ 455 ৪ এ ০9৩ জগ BH 5 Ss yl 
৫: 0051৯ si 8১510 MSE ৪5858 ৬ 

“তোমরা (কখনো) তাদের মতো হয়ও না, যারা অহংকার ও লোকদের 
(নিজেদের শান-শওকত) দেখানোর জন্যে সাধারণ মানুষদেরকে যারা আল্লাহ্‌ 
তাআলার পথ থেকে ফিরিয়ে রাখে, (মূলত) তাদের সমুদয় কার্ষকলাপেই আল্লাহ 
তাআলা পরিবেষ্টন করে আছেন । যখন শয়তান তাদের কাজগুলোকে তাদের সামনে 
খুব চাকচিক্যময় করে পেশ করেছিল এবং সে তাদের বলেছিল, আজ মানুষের মাঝে 
কেউই তোমাদের ওপর বিজয়ী হতে পারবে না। এবং আমি তো তোমাদের পাশেই 
আছি, অত:পর যখন উভয় দল সম্মুখ সমরে ঝাঁপিয়ে পড়ল, তখন সে কেটে পড়ল 
এবং বলল, তোমাদের সাথে আমার কোনই সম্পর্ক নেই। আমি এমন কিছু দেখতে 
পাচ্ছি যা তোমরা দেখতে পাও না। আমি অবশ্যই আল্লাহ তাআলাকে ভয় করি এবং 
(আমি জানি) আল্লাহ তাআলা হচ্ছেন কঠোর শাস্তিদাতা ।* 

শয়তানের এই সুন্দর সুশোভন প্রক্রিয়া ছলচাতুরতায় পরিপূর্ণ । কেননা, তার 
প্রতারণা কিছু উপদেশ, আন্তরিকতা ও ভালোবাসার আড়ালে লুক্কায়িত থাকে । তাই 
সে আদম আ.-কে ও তার বিবি হাওয়াকে শপথ করে জানিয়েছিল যে সে বিশ্বস্ত 
শুভাকাজ্জী । 


কা? 9০০৭ Soest HEH Sls 





* আল-আরাফ : ২০ । 
২ আল-আনফাল : ৪৭-৪৮ ৷ 





তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


“সে তাদের কাছে কসম করে বলল, আমি অবশ্যই তোমাদের উভয়ের জন্যে 
হিতাকাজ্ষীদের একজন ৷ 

এবং সে আদ ও সামুদ সম্প্রদায়ের জন্য তাদের কাজকে ভিত করে 
প্রদর্শন করেছে। 


ট্রি নিট ০ ৮৫৫৮৩ ৮ ক এনা হল 222৪ পে (1৫০ 
১৪০ AGT ১৬] Ob ৩95 নিও be OH এড BI 9০ 1১3 
কাঠ :১১৩০৭৯ Sn Gd GEG এ 
“আদ এবং সামুদকেও (আমি ধ্বংস করেছিলাম), তাদের (ধ্বংসপ্রাপ্ত) বসতি 
থেকেই তো তোমাদের কাছে (আজাবের সত্যতা) প্রমাণিত হয়ে গেছে। শয়তান 
তাদের কাজ (তাদের সামনে শোভন করে রেখেছিল এবং (এ কৌশল) সে তাদের 


(সঠিক) রাস্তা থেকে ফিরিয়ে রেখেছিল, অথচ তারা (তাদের অন্য সব ব্যাপারে) 
ছিল দারুণ বিচক্ষণ ।”২ এমনিভাবে সাবা সম্প্রদায়ের জন্যও সুশোভন করেছিল । 


ALS HE DEEN এ এ ১55 bs ৮৮৪ ০০4 এ এও 
কা ৫:0৯ SEEN 8 খুন ০৪ 
“আমি তাকে এবং তার জাতিকে দেখলাম, তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে 
সূর্যকে সেজদা করছে, (মূলে) শয়তান তাদের (এ সব পার্থিব) কর্মকাণ্ড তাদের 
জন্যে শোভন করে রেখেছে এবং সে তাদের (সৎ) পথ থেকেও নিবৃত্ত করেছে, ফলে 
ওরা হেদায়াত লাভ করতে পারছে না।* আল্লাহ তাআলা বলেন__ 


5 5 ৫০ 54258 58 A AO ৭ Safa 
256 EG G6 ACE SUES A ৩5 DUG Ls পদ এ! 4501 এ 4৪ 


AY : ly “J hs 

(হে নবী,) আল্লাহর শপথ, তোমার আগেও আমি জাতি সমূহের কাছে নবী 

পাঠিয়ে ছিলাম, অত:পর শয়তান তাদের (খারাপ) কাজ সমূহ তাদের জন্যে 

শোভনীয় করে দিয়েছিল, সে (শয়তান) আজও তাদের বন্ধু হিসেবেই (হাজির) 
আছে, তাদের (সবার) জন্যেই রয়েছে কঠোর আজাব ।* মহান আল্লাহ বলেন 





* আল-আরাফ : ২১। 
২ আল-আনকাবৃত : ৩৮। 
* আন-নামল : ২৪। 
আন-নাহল : ৬৩। 





৪ 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


ie এ NR MENG ০৯ 31 5৫9৭ 5896 ৩৩ 4৪ 
£৭: dF all 
সে বলল, হে আমার মালিক, তুমি যেভাবে (আজ) আমাকে পথভ্রষ্ট করে দিলে 
(আমিও তোমার শপথ করে বলছি) আমি মানুষদের জন্যে পৃথিবীতে তাদের 
(গুনাহের কাজ সমূহ) শোভন করে তুলব এবং তাদের সবাইকে আমি পথভ্রষ্ট করে 
ছাড়ব। তবে তাদের মধ্যে যারা তোমার খাটি বান্দা তাদের কথা আলাদা ।” এবং 
আল্লাহ তাআলা বলেছেন__ 


টি পপর প্ 
£ 


SEE পনি £ 923 sie 26 এ ও ol 


এ 
পপ 2৪ 


06101550126 271 320 25 058 নি 514 ES Abi 
রণ £0: cy 


‘তোমাদের আগের জাতি সমূহের কাছে আমি আমার রাসূল পাঠিয়েছিলাম, 
তাদের আমি দুঃখ-কষ্ট ও বিপর্যয়ে (জালে) আটক রেখেছিলাম, যাতে করে তার 
বিনয়ের সাথে নতি স্বীকার করে। কিন্তু সত্যিই যখন তাদের (কাফের দলের) উপর 
আমার বিপর্যয় এসে আপতিত হলো, তখনও তারা বিনীত হলো না, অধিকন্ত 
তাদের অন্তর আরো শক্ত হয়ে গেলো এবং তারা যা করে যাচ্ছিল, শয়তান তাদের 
কাছে তা আকর্ষণীয় করে তুলে ধরলো । অত:পর তারা সে সব কিছুই ভুলো গেলো, 
যা তাদের (বারবার) স্মরণ করানো হয়েছিল, তারপরও আমি তাদের ওপর 
স্বচ্ছলতার সবকটি দুয়ারই খুলে দিলাম, শেষ পর্যন্ত যখন তারা তাতে মত্ত হয়ে 
গেলো যা তাদের দেয়া হয়ে ছিল, তখন আমি তাদের হঠাৎ পাকড়াও করে নিলাম, 
ফলে তারা নিরাশ হয়ে পড়ল । (এভাবেই) যারা (আল্লাহ তাআলার ব্যাপারে) জুলুম 
করেছে, তাদের মূলোচ্ছেদ করে দেয়া হয়েছে, আর সকল প্রশংসা আল্লাহ তাআলার 
জন্যে, যিনি সৃষ্টিকুলের মালিক ।” শয়তান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন__ 





* আল-হাজার : ৩৯-৪০। 


২ আল-আনআম : ৪২-৪৫। 





তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


ক": 155 VL SEEN ALT UG 45 

সে (অভিশপ্ত শয়তান) তাদের (নানা) প্রতিশ্রুতি দেয়, তাদের (সামনে) যা 
প্রতিশ্রুতি দেয় তা হচ্ছে প্রতারণা মাত্র ৷” ইবনুল কায়্যিম বর্ণনা করেন, শয়তানের 
প্রতিশ্রুতি যা মানুষের হৃদয় পর্যন্ত পৌছে__যথা : তুমি দীর্ঘজীবী হবে, তুমি পার্থিব 
ভোগ-বিলাস অর্জন করবে, তুমি তোমার সতীর্থদের ওপর শ্রেষ্ঠতু লাভ করবে, এবং 
তোমার শক্রদের বিরুদ্ধে বিজয় অর্জন করবে এবং দুনিয়ার কর্তৃত্ব তোমার অর্জিত 
হবে যেরূপ অন্যের ছিল-__এমনিভাবে সে তার আশাকে প্রলম্বিত করে এবং তাকে 
গুনাহ ও শিরক করার ভিত্তিতে কল্যাণের প্রতিশ্রুতি দেয়। উপরন্তু তাকে বিভিন্ন 
ধরনের মিথ্যা, অলীক স্বপ্ন ও আশা দিয়ে রাখে । তার প্রতিশ্রুতি ও প্রত্যাশার মাঝে 
পার্থক্য হল সে অবাস্তব, ভিত্তিহীন প্রতিশ্রুতি দেয়, এবং অসম্ভব বিষয়ের প্রত্যাশী 
খুইয়ে ফেলে । যেমন জনৈক বক্তা বলেছেন__ 

1১৬০০) ৮০৩০ SN, এ ০০৮৬৮ SS 91 ০ 

আশা ও স্বপ্ন যদি বাস্তবানুগ হয় তবে তা হচ্ছে সর্বোৎকৃষ্ট স্বপ্ন, অন্যথায় এর 
অর্থ হবে কিছু কাল সুখ স্বপ্নে বিভোর হয়ে থাকা । তাই বিনষ্ট রুগ্ণ প্রকৃতির প্রবৃত্তি 
অসার আশা ও মিথ্যা প্রতিশ্রুতিতে স্বাদ পায় ও আনন্দ লাভ করে । 

ইবনুল কায়্যিম রহ. আরো উল্লেখ করেছেন, অসার কথাবার্তার উৎস হচ্ছে 
শয়তানের প্রতিশ্রুতি ও অলীক স্বপ্ন দেখানো । কেননা শয়তান তার সহচরদেরকে 
সত্য অর্জন ও তার মাধ্যম বিজয় লাভের আকাঙ্কা সৃষ্টি করে। এবং তাদেরকে 
অনিয়মতান্ত্রিক পদ্ধতিতে সত্যে পৌছার প্রতিশ্রুতি দেয় । 

ক: aly 10581 58] ALS UG res hi 

(অতএব, প্রত্যেক অসার কাজে আল্লাহর এই বাণী প্রতিফলিত যে তাদের 
সামনে) সে প্রতিশ্রুতি দেয় আর মিথ্যা-বাসনার (মায়াজাল) সৃষ্টি করে, আর শয়তান 
যা প্রতিশ্রুতি দেয় তা হচ্ছে প্রতারণা মাত্র ।* উক্ত আয়াতের ব্যাখ্যায় শাইখ আস- 
সাদি উল্লেখ করেছেন, এই প্রতিশ্রুতিতে ভীতি প্রদর্শনও অন্তর্ভুক্ত । আল্লাহ তাআলা 
বলেন__ 














Sl 
হা 


“নিসা : ১২০। 
-নিসা : ১২০ । 











9 
2] 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


03 ১০৪ 85 25 (4 ও 5৩০০ 2 il Fi Sle 


{YA : AY le ৮55 
‘শয়তান সব সময়ই তোমাদের অভাব অনটনের ভয় দেখাবে এবং সে 
(নানাবিধ) অশ্লীল কর্মকাণ্ডের আদেশ দেবে, আর আল্লাহ তাআলা তোমাদের তার 
কাছে থেকে অসীম বরকত ও ক্ষমার প্রতিশ্রুতি দিচ্ছেন (এবং সে দিকেই তিনি 
তোমাদের ডাকছেন) আল্লাহ তাআলা প্রাচুর্যময় সম্যক অবগত ৷” কেননা, সে 
মানুষকে প্রতিশ্র্মত দেয় যখন তারা আল্লাহর পথে খরচ করবে তারা গরিব-দরিদ্র 
হয়ে যাবে। তারা যখন জেহাদ করে তাদের ভয় দেখায়। যেমন আল্লাহ তাআলা 
বলেছেন__ 


০1৮৯০ শা SB ES 81১৬০৩৪৩১৫4) SIL ১ 28S 
We: 


এই হচ্ছে তোমাদের (প্ররোচনাদানকারী) শয়তান তারা (শত্রু পক্ষের 
অতিরঞ্জিত শক্তির কথা বলে) তাদের আপনজনদের ভয় দেখাচ্ছিল, তোমরা কোনো 
অবস্থায়ই তাদের (এ হুমকিকে) ভয় করবে না, বরং আমাকেই ভয় করো, যদি 
তোমরা (সত্যিকার অর্থে) ঈমানদার হও ।২ সে মানুষকে ভীতি প্রদর্শন করে আল্লাহর 
সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়ার সময় । সম্ভব ও অসম্ভব সকল উপায়ে সে তাদের বুদ্ধিতে 
এটা প্রবেশ করায় যেন তারা কল্যাণময় কাজ থেকে বিরত থাকে ।* 


সময় ক্ষেপণ ও মিথ্যা আশ্বাস প্রদান 

শয়তান মানুষকে এমনভাবে আশ্বস্ত করে যে, তার জীবন অনেক দীর্ঘ এবং তার 
কাছে সৎকর্ম ও তওবা করার যথেষ্ট সুযোগ রয়েছে। তাই সে যখন নামাজ পড়ার 
ইচ্ছা পোষণ করে শয়তান তাকে বলে, তুমি তো এখনও সেই ছোট রয়ে গেছ, যখন 
বড় হবে নামাজ পড়বে । এবং যখন আত্মশুদ্ধিকারী ব্যক্তি আত্মশুদ্ধি করতে চায় 
শয়তান তাকে বলে এটাতো তোমার প্রথম মওসুম : আগামী বৎসরের জন্যে তুমি 
অপেক্ষা কর। আর যখন কোন মানুষ কোরআন পড়তে চায় শয়তান তাকে বলে 





* আল-বাকারা : ২৬৮। 
২ আল-ইমরান : ১৭৫। 
ও তাইসিরুল কারিমির রহমান ফি তাফসিরে কালামিল মান্নান : পৃ : ১৬৮। 








তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


তুমি সন্ধ্যায় পড়বে । এবং সন্ধ্যা হলে বলে তুমি আগামীকাল পড়বে । এবং 
আগামীকাল বলে তুমি পরশু পড়বে, এভাবে মৃত্যু পর্যন্ত অপরাধকারী তার পাপের 
ওপর অবশিষ্ট থাকবে । আর এই প্রক্রিয়ায় শয়তান কিছু কাফেরকে ইসলাম থেকে 
নিবৃত্ত করে রাখে । আল্লাহ তাআলা বলেছেন__ 
Bis 495 Sky এ ওর ও এএ ৮৯১৬ এ 550 0 এ 
০:০৯ 44 
“যাদের কাছে হেদায়াতের পথ পরিষ্কার হয়ে যাওয়ার পরও তারা তা থেকে মুখ 
ফিরিয়ে নেয়, শয়তান এদের মন্দ কাজগুলো (ভালো লেবাস দিয়ে) শোভনীয় করে 
পেশ করে এবং তাদের জন্যে নানা মিথ্যা প্রলোভন দিয়ে রাখে ৷” তাই বলা হয়, এর 
অর্থ হচ্ছে শয়তান তাদের উদ্দেশ্যে আশাকে সম্প্রসারিত করেছে এবং তাদেরকে 
দীর্ঘায়ুর প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া ভিন্ন অর্থের মতও রয়েছে । কতক উলামায়ে 
কেরাম বলেছেন__ 
(YA) ০৮ ১১] AY ০৯৪৫ ০০ hl ১৬৯ এ Ub cd pm SO 
আমি তোমাদেরকে ‘সাওফা’ তথা ‘এই করছি’, ‘এখনও সময় আছে', 
‘ভবিষ্যতে করব’, ‘কিছুটা ঝামেলা মুক্ত হয়েই করা শুরু করব ।’ এমন সব ভবিষ্যৎ 
অর্থবোধক শব্দ হতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি।* 
এবং এই অভিন্ন আচরণ করে থাকে যখন তারা আনুগত্য প্রদর্শন করার ইচ্ছা 
ব্যক্ত করে। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূল বলেন__ 
৪4২০ JS Sr ০৩০ ৯৩7০ ৩৯19 ৯5৭৯1 A) LE Ge ৩৬৪] ০৬ 
2০৫০ ০৯৪] (০৬ ০0 ০৪০ ০০৪] BSL LEA 9 SGU ০১৪৮ এএ ০ 
INS ০৮৪] ৬ শপ এও ০৮৪০ ab টি pol ০০০ ০৭০০ fo OB 
যখন তোমাদের কেউ ঘুমায়, শয়তান তার মাথায় তিনটি গিট দেয়। সারারাত 
ব্যাপী প্রতিটি গিট দিয়ে রাখে । অত:পর সে ঘুম পাড়িয়ে দেয় । অত:পর যখন মানুষ 


ঘুম থেকে জেগে আল্লাহর স্মরণ করে একটি গিট খুলে যায়। তারপর যখন সে 
নামাজ পড়ে আরেকটি গিট খুলে যায়। অত:পর সে উদ্যম ও প্রাণবন্ত মন নিয়ে 





* মুহাম্মদ : ২৫। 
২ তালবিসে ইবলিস : পৃ: ৩৯০। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


সকাল কাটায়। আর যদি এমনটি না করে তবে সে নিরানন্দ, উদ্যমহীন অলস 
সকাল কাটায়। এ কারণেই উল্লিখিত হাদিসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লাম আগে আগে ঘুম থেকে জাগা এবং জিকির ও নামাজের প্রতি উদ্বুদ্ধ 
করেছেন। এ দুই ব্যক্তির অবস্থা কতইনা সুন্দর যাদের সম্পর্কে রাসূল এভাবে 
আলোচনা করেছেন__ 
4৯৪ dal ৩৩ ০০ SE Sb, ০৯ ১৪ এও 2 ৩৬১ ০০ bs ০১ ৮ 
৩৩ ০৪ 43033 lp or 5৪ ৬৭৬৮ ০159 ১৩১ 1:59 ৩৩৪৪ ০১৩০ এ 
FB be 31১৮ ০৯১৩ ০৬০০ ও 2859 ৬০০০ SL) ৯৩ এ এও এস 

sll এস পভ (NAV /5 ০৬৯১)০৬৬ onl 6৫ 15/0:১)-০,০প৬ 

আমাদের প্রভু দুই রকম ব্যক্তি দ্বারা আনন্দিত বোধ করেন । এ ব্যক্তি যে তার 
শয্যা-বাস ও চাদর ছেড়ে এবং পরিবার-পরিজন ও মহল্লা মধ্য থেকে নামাজের 
দিকে ধাবিত হয়েছে। অত:পর তা দেখে আমাদের প্রভু বলবেন, হে আমার 
ফেরেশতারা ! তোমরা আমার বান্দার দিকে তাকাও সে তোর বিছানা ও শয্যা ছেড়ে 
এবং তার মহল্লা ও পরিবার পরিজনদের মধ্য থেকে নামাজের দিকে ধাবিত হয়েছে 
আমার দয়া ও অনুগ্রহের প্রত্যাশায় । আরেক ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ 
করেছেন... ৷ 

আল্লাহর আদেশের প্রতি দ্রুত সাড়া দেওয়ায় এবং আনুগত্য স্বীকার করতে দ্রুত 
পদক্ষেপ নেয়ায় এই বাস্তব চিত্রই আল্লাহর বাণীতে ব্যক্ত হয়েছে__ 


7 st 7 EEL পাত পক ৩০ Ha za 2% ৮ ৪ দি লি 
TE asl ০১313 SIN ০০ LE RS bs 2০৮ 19903 
ক) : ol as SF 


‘তোমরা তোমাদের মালিকের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কাজে প্রতিযোগিতা 
করো, আর সেই জান্নাতের জন্যেও (প্রতিযোগিতা করো) যার প্রশস্ততা আকাশ ও 
পৃথিবী সমান, আর এই (বিশাল) জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে সে সব 
(ভাগ্যবান) লোকদের জন্যে, যারা আল্লাহকে ভয় করে ।২ আল্লাহ তাআলা বলেন, 





* আল-মুসনাদ : ১/৪১৬, ইবনে হিব্বান : ইহসান অধ্যায় : ৬/২৯৭। 
২ আল-ইমরান : ১৩৩। 





তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


০ 


2. 37 5 ৫? সাবা 2 ২225. EE BBE: 28721279835 iia BL { Va পে 
৩২১১ isl ৮৯০১3 গন] ৮৯০৯৪ (০6 E33 ৮5 ০2 20৫ 15০ 
5 ৩৮০ 25, রি #6 PAE 2 & ot চি 2 
: LILY পল] ০৯০ ৬১ 3 BELG 6 a5 dhl 6 5 235 OU 
রা) 


(অতএব, এসব অর্থহীন প্রতিযোগিতা বাদ দিয়ে) তোমরা তোমাদের মালিকের 
পক্ষ থেকে সেই (প্রতিশ্রুত) ক্ষমা ও চিরন্তন জান্নাত পাওয়ার জন্যে এগিয়ে যাও, 
(এমন জান্নাত) যার আয়তন আসমান জমিনের সমান প্রশস্ত, তা প্রস্তুত করে রাখা 
হয়েছে সে সব মানুষদের জন্যে যারা আল্লাহ তাআলা ও তার (পাঠানো) রাসূলের 
ওপর ঈমান এনেছে, (মূলত) এ হচ্ছে আল্লাহ তাআলার এক অনুগ্রহ । যাকে তিনি 
চান তাকে তিনি এ অনুগ্রহ প্রদান করেন। আর আল্লাহ তাআলা হচ্ছেন মহা 
অনুগ্রহশীল ৷” নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার কিছু সাহাবাকে উপদেশ 
দিয়েছেন__ 

(১৬৪১০ ৮০ Ne এস 

তুমি নামাজের জন্য দণ্ডায়মান হলে বিদায়ীর নামাজ হিসেবে পড়বে ।২ 

(৩) প্ররোচনা ও সন্দেহ সৃষ্টি : 

শয়তান চেষ্টা করে মানুষকে এবাদত-আনুগত্য থেকে বাধা দিতে । অত:পর 
যখন সে তার আগ্রহ ও লোভ প্রত্যক্ষ করে, তখন এই লোভের দরজা দিয়ে তার 
কাছে প্রবেশ করে। এই প্রক্রিয়ায় যে, সে তাকে এবাদতের বাস্তবায়নের ক্ষেত্রে 
কঠোর বানিয়ে দেয়। এবং কখনো কখনো তাকে গুনাহের মাঝে নিক্ষেপ করে। 
আবার কখনো ভালো কাজ ছুটে যাওয়ার মাধ্যমে গুনাহে লিপ্ত করে। যেমন কোন 
ব্যক্তি ইসতিনজা ও ওজুর ক্ষেত্রে অধিক গুরুত্ব দিয়ে থাকে। সে অঙ্গ সমূহকে 
তিনবারের অধিক ধৌত করে এবং খুব ভালো ভাবে ঘষামাজা করে, ফলে কখনো এ 
কারণে নামাজে বিলম্ব হয়। অথবা নামাজে ফাতেহা পাঠ, তাকবীর ও তাসবীহ সমূহ 
বারবার পাঠ করে, ফলে ইমামের অনুসরণ থেকে সে পিছিয়ে পড়ে । অত:পর সে 
এর কারণে জামাত ত্যাগ করে। অথবা তাহারাত ও সালাতের নিয়তে সে সন্দেহে 
পোষণ করে, তারপর সে নামাজ বা ওজু পুনরায় আদায় করে ; এভাবে তার উপর 
নামাজ কঠিন ও বোঝা স্বরূপ হয়ে পড়ে, এমনকি সে নামাজ ছেড়ে দেয়। আল্লাহ 





* আল-হাদীদ : ২১ 
২ ইবনে মাজা : ৪১৭১, আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন 





তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


আমাদের রক্ষা করুন। এভাবেই কঠোরতা অবলম্বনকারীরা ধ্বংস হয়। রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন__ 


(4১৮ 23১ ৩১৩ BG -১৬৪এএ। Ja 
চরমপন্থীরা ধ্বংস হয়েছে__তিন বার বলেছেন ।* 


মুক্তির পথ ও উপায় 

মুসলমানকে শয়তানের প্রবেশ পথ সম্পর্কে জানতে হবে, এবং এও জানতে 
হবে এই কাজগুলো শরিয়তের দৃষ্টিতে জায়েজ নয়। যে ব্যক্তি ওজুতে তিন বারের 
অধিক ধৌত করে তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন__ 

Bs ৬-০৪৩ ৮৬০ ১১০৭১ 

যে অতিরিক্ত করল সে মন্দ কাজ করল এবং জুলুম করল ।১ 

অতএব সওয়াব প্রাপ্তির ক্ষেত্রে সে তিরস্কার ও দুর্ভোগের শিকার হবে। 
স্বাভাবিকভাবে মানুষের এবাদত পালনের ক্ষেত্রে ভুল ও ক্রুটি-বিচ্যুতি ঘটতে পারে। 
তবে তা নিয়ে বেশি গুরুত্ব দেওয়া জায়েজ নেই। যদি তা নিছক ধারণা হয়ে থাকে 
বা কোন ব্যক্তির ক্ষেত্রে এর পুনরাবৃত্তি ঘটে, অথবা যদি এমনটি এবাদতের পরে 
হয়ে থাকে । তাবে যদি মজবুত ভাবে সন্দিহান হয়ে থাকে যে, সে দুই সেজদা 
আদায় করেছে না এক সেজদা- এক্ষেত্রে তার কাছে যে ধারণাটি প্রাধান্য পাবে 
সেটাকেই গ্রহণ করবে । আর যদি কোন ধারণা প্রাধান্য না পায় তবে নিশ্চিত বিষয় 
তথা এক সেজদা হিসেবে আমল করবে । অত:পর দ্বিতীয় সেজদা আদায় করবে। 
তার নামাজের পূর্ণতা ও শয়তানের শাস্তি স্বরূপ এতটুকুই যথেষ্ট ৷" ওয়াসওসায় 
আক্রান্ত ব্যক্তির এতটুকু জানা যথেষ্ট যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 
কীভাবে ওজু ও গোসল করতেন। এবং কীভাবে আপন প্রভুর এবাদত করতেন ? 
তিনি এক মুদ দিয়ে ওজু করতেন। মুদ হল মধ্যম গড়নের ব্যক্তির দুই তালুর 
সমপরিমাণ ; এবং এক সা’ দিয়ে গোসল সারতেন। এক সা’ হল চার মুদের 
সমপরিমাণ । ফকিহ আলেমগণ মানুষের জন্যে বেঁচে থাকা কঠিন বিষয়গুলোর ক্ষেত্রে 
সহজ সিদ্ধান্ত দিয়েছেন। যেমন পথ-ঘাটের কাদা যা সাধারণত নাপাক থাকে তা 





১ মুসলিম : ২৬৭০ 
২ নাসায়ী : ১৪০, ইবনে মাজাহ : ৪২২। সহিহ নাসায়ী লিল আলবানি : ১৩৬ 
* মুসলিম : ৫৭১ 








তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


থেকে কাপড় ধোয়া জরুরি নয়। এমনিভাবে ঘরের ছাদ থেকে গড়িয়ে পড়া পানি__ 
যদি সেখানে না-পাকি না থাকার সম্পর্কে জানা থেকে । ইসলামের বিধান হল 


সহজীকরণ ও অসুবিধা দুরীকরন__ 
14১9 :5550 LENG 2 125 
‘আল্লাহ তাআলা তোমাদের (জীবন) আসান করে দিতে চান, আল্লাহ তাআলা 
কখনোই তোমাদের জন্য কঠোর করে দিতে চান না৷ 
$/২:০-1৯.0০ ৩2 92203০৩ 
এবং এ জীবন বিধানের ব্যাপারে তিনি তোমাদের ওপর কোনো সংকীর্ণতা 
রাখেননি আর সর্বাধিক ক্ষতিকর ওয়াসওয়াসা ও সন্দেহ হচ্ছে যা আকীদা ও 
বিশ্বাসের ক্ষেত্রে হয়ে থাকে । তাই এ থেকে সর্বোচ্চ সতর্ক থাকা জরুরি । রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন__ 
BE ০৮:০9 এপি বিএড GE ০৮ বিন GE ০৮ 15 ৪০০ ০৮] ভি 
OYE লিও (FTV) ৩০৬] oly) এও Db dsl 45219 ৫৬৩০ 
তোমাদের কারো নিকট শয়তান এসে বলে, এটা কে সৃষ্টি করেছেন ? ওটা কে 
সৃষ্টি করেছেন ? এভাবে এক পর্যায়ে সে জিজ্ঞাসা করে তোমার রবকে কে সৃষ্টি 
করেছেন ? যখন কেউ এ পর্যন্ত পৌছে যায় সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আশ্রয় চাইবে 
এবং নিজেকে বিরত রাখবে ।+ এসব ভাব-কল্পনা থেকে কেউই তেমন নিরাপদ নয়। 
সাহাবায়ে কেরাম রা.-ও এ জাতীয় কল্পনায় নিমজ্জিত হতেন। তাই তারা খুব ভয় 
পেতেন এবং এ বিষয়ে কোন কথাই বলতেন না। এবং তারা রাসূলের সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম-এর কাছে এ বলে অভিযোগ করতেন__ 


এ 2199 €১৪৪০৩ Sy UG এ ০০১ ৮৯০০ ৮ চপ এ ০০০৪ 


|| 4 ০৯1 চা dl UE 815১ dys 2 oe) ০০৮ 4১৪ 





* আর-বাকারা : ২৮৫ 
২ আল-হজ্জ : ৭৮ 
* বোখারী : ৩২৭৬ ৷ মুসলিম : ১৩৪ 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


50১9] ভি Gol ০০৮৮৪ ০৫0 6%৩০৯৪) ১৬৯ ৩] ৬৪] এ ১শ ১০ 
০১০০! 


আমরা আমাদের হৃদয়ে এমন ভাব-কল্পনা অনুভব করি যা বলা আমাদের কেউ 
কেউ সাংঘাতিক মনে করে। তিনি বললেন, তোমরা এমন পেয়েছ ? তারা বলল 
হ্যা। তিনি বললেন, এটাই হচ্ছে সুস্পষ্ট ঈমান। ভিন্ন আরেক বর্ণনায় এসেছে, তিনি 
বলেছেন, আল্লাহু আকবার ! সকল প্রশংসা এ সত্তার যিনি তার বিষয়কে 
ওয়াসওয়াসার দিকে ফিরিয়ে দিয়েছেন ।” এসব প্ররোচনা যখন মানুষের মনকে 
প্রভাবিত করা সত্তেও এ বিষয়ে সে কথা বলবে না এটাই প্রমাণ করবে যে শয়তান 
তার চক্রান্তে ব্যর্থ, অসফল হয়েছে। অত:পর মানুষ যখন এই ওয়াসওয়াসাকে 
প্রতিহত করবে আল্লাহর কাছে পানাহ চাওয়ার মাধ্যমে, এবং জ্ঞানার্জনের মাধ্যমে ও 
সমস্যা সম্পর্কে জিজ্ঞাসা করার মাধ্যমে এবং আল্লাহর প্রতি বিশ্বাস দৃঢ় ও ঈমানকে 
নতুন করার মাধ্যমে অথবা আল্লাহর নিকট দোয়া ও শয়তানের চক্রান্ত থেকে 
হেফাজত করার আবেদনের মাধ্যমে, তখন শয়তান তাকে কোন ক্ষতি করতে 
পারবে না। বরং তা তার ঈমান ও সওয়াব বৃদ্ধির কারণ হিসেবে পরিগণিত হবে। 
অতএব সমস্ত প্রশংসা মহামহিম আল্লাহর জন্য । 

(8) ভুলিয়ে দেওয়া : 

মানুষকে ভালো কাজ ভুলিয়ে দিয়ে এবং মন্দ-কাজের কথা স্মরণ করিয়ে দিয়ে 
শয়তান মানুষকে পাপে লিপ্ত করে। অথবা গুরুত্বপূর্ণ কাজ ভুলিয়ে অর্থহীন কাজের 
কথা স্মরণ করিয়ে দেয়, যেন তাতে গুরুত্ব দিয়ে তার ওপর আমল করে। 

কেবল ওইসব লোকেরা প্রায়শই তাতে লিপ্ত হয় যারা শয়তানের পদক্ষেপে 
সাড়া দেয় ও তার বেশি আনুগত্য করে । আল্লাহ তাআলা বলেছেন, 


৫) ২ 4০% 8 পর কর্ণ 2145 ৪ টি রা 
০১৮ ৩190 ০১৯ DE এ 2১ ৮০9 ০৬] 25 ১০5৭ 
৭: bly 55547 5 sls 
আসলে) শয়তান এদের ওপর পুরোপুরি প্রভাব বিস্তার করে নিয়েছে, শয়তান 


এদের আল্লাহর স্মরণ (সম্পূর্ণ) ভুলিয়ে দিয়েছে, এরা হচ্ছে শয়তানের দল, হে 
রাসূল তুমি জেনে রাখো, শয়তানের দলের ধ্বংস অনিবার্য ৷’* 





> ইবনে হিব্বান : ইসান অধ্যায় : ১৪৭ 
২ মুজাদালা : ১৯ 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


এইসব ব্যাধির চিকিৎসা হচ্ছে মানুষ বেশি বেশি আল্লাহর স্মরণ করবে এবং 
পাপাচার থেকে দ্রুত তাওবা করবে । কল্যাণের দিকে এগিয়ে যাবে এবং মন্দ ও 
অকল্যাণ থেকে বেঁচে থাকবে । আল্লাহ তাআলা বলেছেন 
১৫৪ ৯৫০৮ ৩১৯৩ এ (৪5 ০৯৪৬ EN ০৩৬৮০ জা Cl BY 

GA: LSS 48038055430 এ LEG ১৫43 

‘তুমি যখন এমন লোককে দেখতে পাও যারা আমার আয়াত সমূহকে নিয়ে 
হাসি বিদ্রপ করছে, তাহলে তুমি তাদের কাছ থেকে সরে এসো, যতক্ষণ না তারা 
অন্য কিছু বলতে শুরু করে, যদি কখনো, শয়তান তোমাকে ভুলিয়ে সেখানে বসিয়ে) 
রাখে, তাহলে মনে পড়ার পর জালেম সম্প্রদায়ের সাথে আর বসে থেকো না৷" 

(৫) ভীতি প্রদর্শন : 

শয়তান তার কাফের ও বিপর্যয় সৃষ্টিকারী দল ও বাহিনী থেকে মুমিনদের ভয় 
দেখায়। এবং তাদেরকে নিজেদের শক্তি ও কঠোরতা বিষয়ে সতর্ক করে দেয়। যেন 
মানুষ শয়তানের বাহিনীর আনুগত্য করেও তাদের অপছন্দ এবাদত ও আনুগত্য 
ছেড়ে দেয়া। এ কারণেই আল্লাহ তাআলা তা থেকে সতর্ক করে দিয়েছেন। 


ঢা 59282 ES ও] ১৯০৩ ABE HK 97 SZ SE HS এ 
 \Vo০ : ০1৮০ 
‘এই হচ্ছে তোমাদের (প্ররোচনাদানকারী) শয়তান, তারা ৈক্রপক্ষের 
অতিরঞ্জিত শক্তির কথা বলে) তাদের আপন জনদের ভয় দেখাচ্ছিল, তোমরা কোন 
অবস্থায়ই তাদের (এ হুমকিকে) ভয় করবে না, বরং আমাকেই ভয় করো, যদি 
তোমরা (সত্যিকার অর্থে) ঈমানদার হও ।২ বিভিন্ন ভীতিকর স্বপু ও ক্লান্তিকর চিন্তা- 
ভাবনা উসকে দেওয়ার মাধ্যমে এই ভয় দেখানো হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন, 





* আল-আনআম : ৬৮ 
২ আল-ইমরান : ১৭৫ 





তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


৮৪১ ১৬ ০৮৮৭1৮০ lb ০০4০5 ক ০০ GLANS HI 
৮5 পো ৭) 219)) AY CE AES ০ 4) ১৪৫৪ ০০০০ ০ 


১৯৩ ০৪৩ al 0 ১৪ (41) 

‘সুন্দর ও কল্যাণময় স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর স্বপ্ন শয়তানের পক্ষ থেকে । 

তোমাদের কেউ যখন ভয়ংকর স্বপ্ন দেখে সে যেন তার বাম পার্শ্বে থু-থু নিক্ষেপ 

করে এবং তার অকল্যাণ হতে আল্লাহর কাছে আশ্রয় চায় ফলে তাকে কোন ক্ষতি 
করতে পারবেনা ৷ 


দুশ্চিন্তায় নিক্ষেপ: 

শয়তান সর্বাত্মক চেষ্টা করে আদম সন্তানকে ক্ষতি ও বিপদে নিক্ষেপ করতে 
এবং এ সময়টাতে সে এ কাজের পরিণতি সম্পর্কে তাকে অন্ধকরে রাখে ফলে বনী 
আদম এ কাজটি করে। অত:পর যখন সে ক্ষতি গ্রস্ত হয়ে শয়তান তার থেকো মুক্ত 
হেয় যায়। তার পর সে কাজের ফলাফল প্রকাশ পেলে বনী আদম একাই তার 
দায়ভার বহন কারে । শয়তান নিজেকে দোষমুক্ত করে রাখে । 
ও ৩০ পু 525০ IIE 2 (6 25 ১5493 48 Sy 96০ fs 


৫ 
দে 


: ALF CIEL 4055 ও HIE ১0 GE রি 94৫ এ এ 
$V 


এদের (আরেকটি) তুলনা হচ্ছে শয়তানের মতো, শয়তান এসে যখন মানুষদের 
বলে, (প্রথমে) আল্লাহকে অস্বীকার করো, অত:পর (সত্যিই) যখন সে (আল্লাহকে) 
অস্বীকার করে তখন (মুহূর্তেই) সে (বোল পালটে ফেলে এবং) বলে এখন আমার 
সাথে তোমার কোন সম্পর্ক নেই, আমি (নিজে) সৃষ্টি লোকের মালিক আল্লাহকে ভয় 
করি, অত:পর (শয়তান ও তার অনুসারী) এ দু'জনের পরিণাম হবে জাহান্নাম, 
সেখানে তারা চিরদিন থাকবে, আর এটাই হচ্ছে জালেমদের শাস্তি। মানুষের 
অধিকাংশ আচার-আচরণের ক্ষেত্রে এ দুর্বলতা পরিলক্ষিত হয়। একবার মেকদাদ 
রা. এর ক্ষেত্রেও অনুরূপ ঘটেছিল। তিনি এই মনে করে সমস্ত দুধ পান করে 





১ বোখারী : ৩২৯২ । মুসলিম : ২২৬১ 
২ আল হাশর : ১৬-১৭। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


ফেললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনসারদের নিকট পানাহার 
করবেন। অত:পর তিনি সঙ্গে সঙ্গে লজ্জিত বোধ করেন ।” 

মুমিন ব্যক্তি মাত্রই ধীমান, দূরদর্শী ও বুদ্ধিমান হয়ে থাকে, তাই সে শয়তানের 
চক্রান্ত থেকে নিরাপদ দূরত্বে থাকতে পারে । যদিও শয়তান তাকে একবার চক্রান্ত 
জালে নিক্ষেপ কারে, তার পর থেকে সে সম্পূর্ণ সতর্ক ও সজাগ হয়ে পায়। এ 
কারণেই মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 
CY AAA) rey (ANN) ৬০০] 219) 05 7০ ১৩19 ০০০৯ ০০ ০৪| (০23 

মুমিন এক গর্তে দু'বার দংশিত হয় না।২ শয়তান মানুষকে দুশ্চিন্তায় নিক্ষেপ 
করার ভয় থেকেই মানুষকে তার অপর ভাইয়ের সঙ্গে চুপিসারে কথা বলা থেকে 
নিষেধ করা হয়েছে, যেখানে তাদের উভয়ের সঙ্গে তৃতীয় আরেকজন উপস্থিত 
থাকে। 

S54 SMS 0 EIU ০১১০) ৬৬ ১৩ BD 15013) 

যখন তারা তিনজন থাকবে, তৃতীয়জনকে বাদ রেখে দু'জন কানাকানি 
কথাবার্তা বলবেন না, কেননা তা অপরজনকে দুশ্চিন্তায় ফেলবে ।* যেমন শয়তান 
সব সময় অব্যাহত ভাবে চেষ্টা করে কাফের ও ফাসেক ব্যক্তিদেরকে মুমিনদের দু:খ 
কষ্ট দেওয়ার কাজে ব্যবহার করতে । যেমন তারা মুমিনদের ব্যাপারে কানাঘুসার 
মাধ্যমে ষড়যন্ত্র করে। 


৩ 41 5১831 55183০9 SG উন ০ ৩১০৪ সেনা ৬ SP | 


ক ': 20৯55581169 

আসলে) এদের গোপন সলাপরামর্শ তো হচ্ছে একটা শয়তানি প্ররোচনা, যার 
একমাত্র) উদ্দেশ্য হচ্ছে ঈমানদার লোকদের কষ্ট দেয়া (অথচ এরা জানে না) 
আল্লাহ তাআলা ইচ্ছা ব্যতিরেকে তার ঈমানদারদের বিন্দুমাত্রও কোনো ক্ষতি সাধন 
করতে পারবে না,(তাই) ঈমানদারদের উচিত (হোমেশা) আল্লাহর ওপরই নির্ভর 
করা ।)* তাই মানুষের জন্য উচিত হচ্ছে এই ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকা । এবং 
এমন বস্তু থেকে বিরত থাকা যা তার মুসলমান ভাইদের কষ্টের কারণ হয়। আর 





* মুসলিম : ২০৫৫ । 

২ বোখারী : ৬১৩৩ । মুসলিম : ২৯৯৮ । 
* বোখারী : ৬২৮৮। মুসলিম :২১৮৩। 
* আল-মোযাদালাহ : ১০। 








তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


যখন তার ওপর এমন দুশ্চিন্তা পতিত হবে সওয়াবের আশায় সে ধৈর্য ধারণ করবে । 
অত:পর সে পুরস্কৃত হবে । তবে এখানে বিশেষ গুরুত্বের কথা হচ্ছে, এই দু:খ 
বেদনা ও দুশ্চিন্তা যেন হতাশা ও দুনিয়া আখেরাতের কাজ ত্যাগের কারণ না হয়। 
এবং দুনিয়ার যে প্রাপ্তি খোয়া গেছে তাতে যেন অধিক আফসোস সৃষ্টি না হয়, এবং 
দ্বীন থেকে যা ছুটে গেছে তার জন্য তাওবা করবে এবং তার ঘটে যাওয়া ঘটনা 
থেকে ভবিষ্যৎ জীবনের জন্য শিক্ষা গ্রহণ করবে । যাতে একই ভূল দ্বিতীয় বার 
পুনরাবৃত্তি না হয়। এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর দিক 
নির্দেশনা কতইনা সুন্দর । 


de PIS 45 Bs dnd উন or এ এ আশাও ০৯ SH এ 
lis 0৬ ০০০৬ তা ঞ :95 ১৩ গ্রে DLL 015 এ এও BL ly এই ও 
919) ul) hs চে এ ub ~~ ৮৮৪ Ly dl ১০৪ ডি ০৩৪ 0555 


(458) 

‘আল্লাহর নিকট শক্তিমান মুমিন দুর্বল মুমিন অপেক্ষা অধিক উত্তম এবং সকল 
ভাল কাজে যা তোমার উপকারে আসবে এমন বস্তুর প্রতি লালায়িত হও। এবং 
আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করও অক্ষম হয়োনা। তবে যদি কোন মুসিবত এসে 
যায় তাহলে বলো না, আমি যদি এমন টি করতাম তাহলে এমন হতো, বরং বলো, 
আল্লাহ তাআলা তাকদীরে যা রেখেছেন ও চেয়েছেন তাই করেছেন, কেননা যদি 
শয়তানের কাজ উন্যুক্ত করে দেয় ৷” 

(৭) প্রবৃত্তর ফেতনা সমূহ : 

প্রবৃত্তির অনেক ফেতনা রয়েছে। তবে সর্বাধিক কঠিন ও বিপজ্জনক হচ্ছে বিত্ত, 
প্রতিপত্তি ও নারীর প্রতি লোভ লালসা। 

সম্পদ ও খ্যাতির মোহ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 
বলেছেন, 


AD 0৩ ৪১০৭৭ এ eA ০৮০ ৩৪৬ ০০৪৯৪ ও ১৮০০০ OU Le 


OAV) E20 ও SUN ০০৮৩ (৬৭) ৬১০০ এ৩১ 





* মুসলিম : ২৬৬৪। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


দু'টি ক্ষুধার্ত বাঘকে একটি বকরির কাছে ছেড়ে দেওয়ার চেয়েও অধিক 
ক্ষতিকর হচ্ছে সম্পদও খ্যাতির প্রতি মানুষের লোভ লালসা, তার দ্বীনের জন্য ৷ 
সম্পদের লোভ থেকে মুক্তি পাওয়ার পথ হচ্ছে, শরিয়ত সম্মত উপায়ে ধন-সম্পদ 
অর্জনের আকাঙ্ক্ষা তবে তা হবে অন্যান্য করণীয় দায়িত্বে অবহেলা ও অলসতা ছাড়া 
মধ্যম পন্থায়। পাশাপাশি অর্জিত সম্পদের জাকাতসহ বিভিন্ন হক আদায়ের 
মাধ্যমে । ধৈর্য উদ্দেশ্যও নিজের প্রয়োজনে কার্পণ্য ও অপচয় করবে না। 

নারী সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 
19200 ১১৬০০ AS 2১ gd isis dl 919 ০১72০ > Ll ৩! 
(৬ ৫1) সত 15১ cell ও ৪৬ 917৭1 ভব এও ৭5 OB পল] 113 ৬৭৪ 

নি:সন্দেহে দুনিয়া হচ্ছে সজীবও ভোগ্য বস্তু, নিশ্চয়ই আল্লাহ তাআলা 
তোমাদেরকে দুনিয়ায় প্রতিনিধি বানাবেন, অত:পর তিনি লক্ষ্য করবেন তোমরা 
কেমন কাজ কর। তোমরা দুনিয়াকে ভয় করো এবং নারীকে । কেননা বনী 
ইসরাইলের প্রথম ফেতনা নারীদের মধ্যে ছিল।* 

একারণেই এই ফেতনা সমূলে বন্ধ করার জন্যে শরিয়তের অনেক সতর্ক মূলক 
বিধান আরোপিত হয়েছে। 

সেই আলোকে এবং নিম্নমুখী রাখতে নির্দেশ দেয়া হয়েছে। এবং একাকিতৃও 
মেলামেশা নিষিদ্ধ করা হয়েছে। উপরন্ত মহিলাদের প্রকাশমান হওয়া ও সৌন্দর্য 
প্রকাশ থেকে নিষেধ করা হয়েছে। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- 
এর বাণী, 
45:09 .611৬) ৪০৮০ ০৪১ ০০৮এ AG ols 0ম! ৮৮৯১ ০4 এ 


খোশ) ৬০৩০ ০৯৮ Ce ও 909] are 2০৯ প্রস্পিত 0০৯ ৬২০৩ 

খবরদার! কোন পুরুষ যেন কোন নারীর সঙ্গে একাকিতে রাত না কাটায়। 

তাহলে তাদের তৃতীয় জন হবে শয়তান। আব্দুল্লাহ থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 





৯ তিরমিজি : ২৩৭৬ । সহিহ আল-জামে : ১৯৩৫ । 
২ মুসলিম : ২৭৪২। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


১১:93 (৫11) Sd Allg ০0৮1 ১১০৯ ৬০৮19 ৪০৬০ BA 


(থা) ০৯৯ শৈস্পত ও SUNY ২০৮৮৪ ০৯০ ছোট তল ১৩ 

“মহিলা হচ্ছে আবৃত, অত:পর সে যখন বের হয় শয়তান তাকে উকিঝুকি দিয়ে 
দেখে৷” মুবারকপুরী এই শব্দের অর্থ করেছেন, পুরুষদের দৃষ্টিতে তাকে সুন্দর 
শোভন করে পেশ করা হয়। অথবা শয়তান তাকে দেখে তার মাধ্যমে অন্যকে 
অথবা তাকে বিভ্রান্ত করার জন্যে ।২ 

(৮) মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি এবং একে অপরের প্রতি মন্দ-ধারণা 
সৃষ্টি করা । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 


০৪ ও ৩০৪ rl ৪১৯ ও ০৪৮০০ »০ 0 হা এ ১৬৭ এ 


(YAY 1) ৭5১ 2 

শয়তান এই বিষয়ে আশা হত হয়েছে আরব উপদ্বীপে মুসল্লিরা তার উপাসনা 

করবে তবে তাদের মাঝে দ্বন্দ, সংঘাত সৃষ্টিতে নয়।” এর উদ্দেশ্য হচ্ছে, আরব 

উপদ্বীপের অধিবাসীর তার এবাদত করবে এ বিষয়ে সে হতাশ । তবে সে তাদের 

মধ্যে বিবাদ বিসংবাদ কৃপণতা, হিংসা, যুদ্ধ ও ফেতনার বিষবাম্প ছড়িয়ে দিতে 
চেষ্টা করবে ।* 


কতিপয় হাদিসে উল্লেখিত তাহরীশের কিছু উদাহরণ 

সোলাইমান বিন সারদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলের সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম সঙ্গে উপবিষ্ট ছিলাম, ইতিমধ্যে দু'জন লোক পরস্পরকে 
গালমন্দ করছে। তাদের একজনের চেহারার রক্তিম হয়ে গেল এবং তার শিরা সমূহ 
ফুলে গেল। অত:পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, 


এ ৩৯৯১ ০৬০] ০০ BU SGA এও এ af b এপ AS UG এ ৬৮০৭ S| 


০৯5: 00 পাস ০ ৩১৪৭ : ০0 ny ক Bl একি জগ 01190 Af ও 





১ তিরমিজি : ১১৭৩। সহিহ সুনানে তিরমিজি : ৯৩৬ । 
২ তুহফাতুল আহওয়াজি : ৪/২২৭। 
* মুসলিম : ২৮১২। 


+ নববী মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রহন্থ : ১৭/২২৮। 








তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


IA Ey ০৮ এ৮এ ও ০ ও অপি] 0 ভি EIN GIN SS OFT 


তে £5/1) ৮০4৯ ৩৪৭ ০৯ 
আমি এমন একটি শব্দ জানি যদি সে তা উচ্চারণ করে তার উপলব্ধি দূর হয়ে 
যাবে। যদি সে বলে আমি আল্লাহর কাছে শয়তান থেকে পানাহ চাই তবে তার 
ক্ষোভ পড়ে যাবে । অত:পর সবাই তাকে বলল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 
বলেছেন, তুমি আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাও, সে বলল আমার মধ্যে কি 
উন্মাদনার লক্ষণ আছে? নববী উল্লেখ করেছেন, আল্লাহ ব্যতীত অন্য কিছুতে ক্রোধ 
শয়তানের প্রভাব থেকে । এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ রাত্রিতে ভয় 
পেয়েছিলেন, যেদিন শয়তান দু'জনের সাহাবির অন্তরে কিছু কুমন্ত্রণা দেওয়ার ইচ্ছা 
পোষণ করেছিল। আলী ইবনে হুনাইন হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম-এর স্ত্রী সাফিয়্যা বনিতে হুয়াই তাকে সংবাদ দিয়েছে, 


ও এপ এ ০৪ ৬৯৪ ০১৩১ ৮৮৩ ক dl Go এ 4৯৮১ eb চা 
POS ALES ৩৮৩ ৮ ০] ০৫ ৪৪৮৮ ০০৪ ৬৪১০ ০০০৪০ ০৮ ০৬1৯] 
0১৯০০ ০৩ ০৪ SD পপ Sl EAL BL এস এ ঝ এপি জা এ 
144 ৮ | 3৯৮০ dr উড ০০ ৩০ ৩১৬০ err re এও ৩ Bl এরি ভখ। 
NG শি এস পি] CLE) de এও আত আআ একি আ। ০৬৮০ ৬০৩৬ 
৮৫৩ (সি onl ০০ EA ০৬] 01:59 UG ও Cele 453 এ] 4৯৭৪ ৪ ঝা I 
(1০) (৭711 ৭)৬০৮০]| SIE ও ০০০৬ 0 is Sl cel 


তিনি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। 
এ মুহূর্তে তিনি মসজিদে রমজানের শেষ দশকে এতেকাফ অবস্থায় ছিলেন। 
অত:পর তিনি তার সঙ্গে রাতে কিছুক্ষণ কথা বললেন, তার পর তিনি ফিরে আসার 
জন্য দাড়ালেন। তার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে এগিয়ে 
দেওয়ার জন্য তার সঙ্গে উঠে দীড়ালেন। তার পর যখন সাফিয়্যাহ বিনতে হুয়াই 
যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর স্ত্রী উম্মে সালমার আবাস্থলে এর 





* মুসলিমের ব্যাখ্যা গ্রহন্থ : ১৭/২২৮। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


নিকট মসজিদের দরজায় পৌছোলেন, উভয়ের পাশ দিয়ে আনসারদের দু'জন ব্যক্তি 
অতিক্রম করল। উভয়ে রাসূল কে সালাম দিল। অত:পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন, সে হল সাফিয়্যাহ বিনতে হুয়াই। উভয়ে 
বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুবহানাল্লাহ! রাসূল এর 
কথা উভয়ের কাছে বড় মনে হল । তিনি বললেন, নি:সন্দেহ শয়তান আদম সন্ত 
1নের রক্তের শিরায় উপশিরায় প্রবাহিত হয় । আমি ভয় করছি যে তোমাদের অন্তরে 
মন্দ ধরনা সৃষ্টি করে। ইবনে হাজর রহ. বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 
তাদের উভয়ের মন্দ ধারণার কথা বলেন নি। কারণ তিনি উভয়ের ঈমানের দৃঢ়তার 
ব্যাপারে নিশ্চিত। তবে উভয়ের ক্ষেত্রে এ আশঙ্কা পোষণ করেছেন, শয়তান 
তাদেরকে এ ব্যাপারে প্ররোচিত করতে পারে । কেননা, তারা নিষ্পাপ নন। এ মন্দ 
ধারণা তাদের ধ্বংসের দিকে ধাবিত করতে পারে। তাই বিষয়টি নিষ্পত্তি করার 
জন্য এবং এরকম ঘটনায় তাদের পরবর্তীদের জন্য শিক্ষা স্বরূপ তিনি উভয়কে সঙ্গে 
সঙ্গে অবগত করালেন ৷” হাদিসে এসেছে, 


(MYA [6 o> ৩2১ ৩1 03 Ble pd dl ০০ 9০৯5] 
মন্দ ধারণার শিকার হওয়া থেকে বেঁচে থাকতে হবে।* জাবের রা. থেকে বর্ণিত 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন__ 
০৩ ৮৪৮৮৪ Ds as ৯৬১৪ ০৬০৮ Ex ০এ। do ats ot hl ৩! 
৮১০০ গে :9 bd cae bd AS 1S Els ৩৩৬৪ mail পে 
৩৩ ol ss :5585 a ক UE ll ৩৪৩ ক CSP এপ Sb 
CYA NY) ms 15১ কও ৩৪ ol 11: asl 
শয়তান তার সিংহাসন পানির উপর স্থাপন করে, অত:পর তার বাহিনী প্রেরণ 
করে। তাদের মধ্যে মর্যাদায় সর্বনিম্ম যে সে সবচে’ বড় ফেতনা সৃষ্টিকারী । তাদের 
একজন আসে এবং বলে, আমি এই কাজ করেছি ওটা করেছি। শয়তান তাকে বলে, 


তুমি কিছুই করোনি। অত:পর তাদের আরেকজন এসে বলে আমি কোন কিছুই 
ছাড়িনি। এমনকি অমুক ও তার স্ত্রীর মাঝে বিভেদ সৃষ্টি করেছি। অত:পর শয়তান 








ফাতহুল বারি : ৪/৩২৮। 
তহুল বারি : ৪/৩২৯ । 














Ee) 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


তার নিকটে যাবে এবং বলবে হ্যা, তুমিই আসল কাজ করেছ। অত:পর সে তাকে 
জড়িয়ে ধরবে ৷” 


১৩২০১ ১০৭৮ এশা de SS LEY ৩৪ 4৩ ale ঝ। এ sl 2 


(৬) ৪০০]|০৪১-১০৭| ০৮ ৪০৯৮ ও শে ০০৩ ও (05 ০৬ এ 

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমাদের কেউ স্বীয় ভাইয়ের 

প্রতি অস্ত্র দিয়ে ইঙ্গিত করবে না। হতে পারে, অজান্তেই শয়তান হাত থেকে অস্ত্র 

নিয়ে নিবে। যার ফলশ্রুতিতে সে জাহান্নামের অগ্নিতে নিক্ষিপ্ত হবে ।১ নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম-এর স্ত্রী আয়েশা রা. বর্ণনা করেন__ 


৮০৯ ale ০০ IG ১৩ ৬০৬০ ০৮৫০৯ শত ৯৩ এ এক ঞ| ০০০ 01 

4১৩০ ০ 4০ ১৬ ১ এ ৬৪:95 ৫০০০৪ Lise LALA ll sl 
৩ 2 dl ০৪০১ ৬:9৩ ৫১০৪৪ এপ SB: lng ale dl এপি Bl ০৬০ এ 
৫41 ০১ Lb Say ‘CN MS UU 1০৮৭] এ$ 3 নিও is 0৬ 100 


(YAY 0) Hs 1১৯৮ এপ ৩ ৬০৬ ৪০ এসএ ৪:9৬ 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একরাতে তার কাছে থেকে বের 
হয়েছেন। তিনি বলেন, অত:পর তার উপর অভিমান করি। অত:পর তিনি 
আসলেন, ও আমাকে দেখলেন আমি কি করছি। অত:পর বললেন, হে আয়েশা ! 
তোমার কি হয়েছে? তুমি কি অভিমান করেছ? তার পর আমি বললাম, আমার মত 
নারী আপনার ওপর অভিমান করবে না তো কি হবে? অত:পর রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমাকে কি শয়তান আক্রান্ত করেছে? তিনি 
বললেন, হ্যা, আল্লাহর রাসূল আমার সঙ্গে ও কি শয়তান আছে? তিনি বললেন, হ্যা, 
আছে। আমি বললাম, প্রত্যেক মানুষের সঙ্গেই কি শয়তান আছে? তিনি বললেন, 
হ্যা, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার প্রভু 
আমাকে তার বিরুদ্ধে সহযোগিতা করেছেন, ফলে সে মুসলমান হয়ে গেছে ।* 





* মুসলিম : ২৮১৩ । 
২ বোখারী : ৭০৭২। 
* মুসলিম : ২৮১৫। 





তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


(৯) এবাদত সমূহকে বিনষ্ট বা ক্ষতি সাধনের প্রয়াস: 
যেমন এদিক সেদিক তাকানোর মাধ্যমে নামাজের মনোযোগ নষ্ট করাও 
নামাজে কুমন্ত্রণা দেওয়া । আয়েশা রা. থেকে বর্ণিত তিনি বলেন, 


এটা ও এক প্রকার চুরি। শয়তান মানুষের নামাজ থেকে তা চুরি করে । আবু 
হুরায়রা রা. থেকে বর্ণিত রাসুল বলেছেন, 


ADL 25150 ০১8১1 os Y ৬ ৬175 43 ৩৬] ০৭ ৪১০০০ ৬১৪ 13 
৮001 ০৩754 ৪৬ 450 ৮29১০] 2512] ৬৯ ০১ 2১০৮ ৬19 ৬০ এ 
৮5 ১৩১ ০৭51 02 ৩৪ ARR LU dS 3 AIS ৫১ Usk বেস 


(YA) png (4১ ৬১০] ৭১ fe 

যখন নামাজের জন্যে আহ্বান করা হয়, শয়তান পিঠ-পিছে দৌড়ে যতক্ষণ না 
সে আজান শুনতে পায়। যখন আজান শেষ হয় সে সামনে অগ্রসর হয়। যখন 
নামাজের কাতার সোজা করা হয় সে পিঠ ফিরে চলে যায় । অত:পর যখন একামাত 
শেষ হয় সে মানুষকে ও তার প্রবৃত্তিকে ধোকা দেয়, সে বলে, তুমি অমুক জিনিস, 
স্মরণ কর, ওটা মনে কর, যা সে ইতি পূর্বে মনে করতে পার ছিল না। এভাবে মানুষ 
কত রাকাত নামাজ পড়েছিল তা বলতে পারেনা ৷ 

(১০) কাফের ও ফাসেক বন্ধুদের প্রতি মন্দ চিন্তা ভাবনা, অশ্লীল কথাবার্তা ও 
ত্রুটি পূর্ণ কাজের মাধ্যমে ম্যাসেজ প্রদান: 

তারা এ পদ্ধতিতে মুমিনকে তার এবাদতের প্রতি দৃঢ় আস্থা থেকে বিচ্যুতি, 
আল্লাহর শরিয়ত, বিধি-বিধান ও ওয়াদায় সন্দেহ সৃষ্টির অপচেষ্টা লিপ্ত হয়। শয়তান 
মন্দ কাজের প্রতি ভালোবাসা ও কল্যাণময় কাজের প্রতি বিদ্বেষ সৃষ্টির চেষ্টা করে। 


(9941 55:5৫ SLES উর 9 পুতি i SRL 6186 ৯9 
রহ কি ৫ Po শি ১৪ 
€11:73৯-5০4 1841৮ Se 


‘(জবেহের সময়) যার ওপর আল্লাহ তাআলার নাম নেয়া হয়নি, সে (জন্তুর 
গোশত) তোমরা কখনো খাবে না, (কেননা) তা হচ্ছে জঘন্য গুনাহের কাজ। 





বোখারী : ৬০৮ ৷ মুসলিম : ৩৮৯। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


শয়তানের (কাজই হচ্ছে) তার সঙ্গী সাথিদের মনে প্ররোচনা দেয়া, যেন তারা 
তোমাদের সাথে (এ নিয়ে) ঝগড়া বিবাদে লিপ্ত হয়, যদি তোমরা তাদের কথা মেনে 
চলো, তাহলে অবশ্যই তোমরা মুশরিক হয়ে পড়বে ৷” মহান আল্লাহ তাআলা আরো 
বলেন__ 
AY: nnd 51 ASF 9১904 ৩৮৪৪ এ Fl 

হে নবী তুমি কি (এবিষয়টির প্রতি লক্ষ্য করোনি, আমি (ঠিকভাবে) কাফেরদের 
ওপর শয়তানদের ছেড়ে দিয়ে রেখেছি, তারা (আল্লাহ তাআলার বিরুদ্ধে) তাদের 
ক্রমাগত উৎসাহ দান করছে ।* 

শয়তান যখন মানুষের অন্তরের ওপর ক্ষমতাবান হয়, সে তাকে গুনাহ, 
পাপাচারের প্রতি আসক্ত করে এবং তাকে মন্দের দিকে টেনে নিয়ে যায়। আর 
যখনই গুনাহ মেষ হয় সে তার কাছে ফিরে আসে । এভাবে তার প্রবৃত্ত কখনোই 
পাপাচার ও অন্যায় থেকে পরিতৃপ্ত হয় না। দুনিয়াতে এটাই হচ্ছে তার জন্য ছোট 
শাস্তি । আর পরকালের শাস্তি তো কঠিন, ও চিরস্থায়ী ৷ 

(১১) এক স্তর থেকে অন্য স্তরে মানুষের স্থানান্তরের ক্রমধারা. 

শয়তান মানুষের মধ্যে সবচে’ ভাল ব্যক্তিকে একবার কুফরের প্রতি স্থানান্তরের 
জন্য খুবই লালায়িত। কিন্তু একাজটি সহজসাধ্য নয়। তাই সে পদে পদে তাকে 
নিয়ে অগ্রসর হয়। এক্ষেত্রে সে নানা পদ্ধতি প্রয়োগ করে থাকে। এবাদত ও কল্যাণ 
মূলক কাজের ক্ষেত্রে সে যে পদ্ধতি ব্যবহার করে থাকে, তা হচ্ছে,এবাদতকে কষ্ট 
সাধ্য করে তোলা ও তা থেকে অনীহা সৃষ্টি করা যাতে মানুষ এবাদতের ক্ষেত্রে 
অলসতা করে। এ কারণেই আমাদেরকে প্রতি প্রত্যুষে অলসতা থেকে আশ্রয় প্রার্থনা 
করার নির্দেশ দেয়া হয়েছে। আমরা সকাল কাটিয়েছি এবং গোটা রাজত্ব আল্লাহর, 
হে প্রভু আমি তোমার কাছে অলসতা থেকে পানাহ চাই। যখন এবাদতের ক্ষেত্রে 
অলসতা করবে সে তা ছেড়ে দেবে। অথবা তাকে দেরিতে আদায় করবে, আমরা 
বিলম্বে ক্ষতি সম্পর্কে অবগত হয়েছি। মন্দ পাপের বিষয়ে সে এগুলোকে মানুষের 
কাছে সুন্দর, সুশোভন ও পছন্দনীয় করে উপস্থাপন করে। এবং তার কাছে বিষয়টি 
হালকা করে পেশ করে ফলে সে গুনাহের ক্ষতি সম্পর্কে আন্দাজ করতে পারে না। 
আর যদি মানুষ গুনাহ থেকে নিবৃত্ত থাকে তবে সে গুনাহকে সত্যের সাথে গুলিয়ে 
ফেলে এবং বিষয়টিকে তার কাছে অস্বচ্ছ রাখে । এবং তার জন্য দোষমুক্ত হওয়ার 





* আল আনআম : ১২১। 
২ মারইয়াম : ৮৩। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


নানা উপায় তৈরি করে, যাতে সে প্রথমবার পাপাচারে লিপ্ত হয়। এভাবে পরবর্তী 
মুহূর্তে তার পক্ষে তা অনেক সহজ মনে হয়। 

তার পর সে যখন গুনাহ থেকে ফেরার বা তাওবা ইচ্ছা পোষণ করে, শয়তান 
তাকে বলে, তুমি তো কিছু করোনি, তুমি এখনও যুবক রয়েছ, যাতে সে আল্লাহর 
কৌশল থেকে নিশ্চিন্ত থাকে । 

আর যদি সে তাওবার জন্য খুব বিচলিত বোধ করে শয়তান তাকে বলে, তুমি 
এটা করেছে, ওটা করেছ, তাকে সমস্ত গুনাহ ও অপরাধের কথা স্মরণ করিয়ে দেয় । 
ফলে সে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে পড়ে শয়তানের প্রথম পদক্ষেপ থেকে 
বেঁচে থাকা ছাড়া মানুষের পক্ষে কোন কল্যাণ আসবে না, মানুষের থেকে কখনো 
এমন কথাও শোনা যায় যা গুনাহকে সহজ করে দেয় ও এবাদতের ক্ষেত্রে নিরাসক্তি 
বিরাগ করে রাখে । 


EE EE 
ও 55 14 ৩৪ be 5165 5 এত 2 5291 15395 5405 ৯৬০ 
২ ৫. গর 51 Late S25 
“হে মানুষ তোমরা যারা ঈমান এনেছ, তার কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ 
কর না, তোমাদের মধ্যে যে কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করে সে যেন জেনে 
রাখে যে (অভিশপ্ত শয়তান) তো তাকে অশ্লীলতা ও মন্দ কাজেরই আদেশ দেবে, 
যদি তোমাদের ওপর আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ না থাকে, তাহলে তোমাদের 
মধ্যে কেউই কখনো পাক পবিত্র হতে পারতো না। কিন্তু আল্লাহ তাআলা যাকে চান 
তাকে পবিত্র করেন এবং আল্লাহ তাআলা (সবকিছু) শোনেন, তিনি (সবকিছু) 
জানেন।১ তাই শয়তানের পদক্ষেপ সমূহ, চেষ্টা, উপায় ও পথ সম্পর্কে জানা একান্ত 
আবশ্যক । তাহলেই তার ফাদে পড়ে গেলে সেখান থেকে মুক্তি লাভ সম্ভব। আর 
পথের শুরু থেকেই বিচ্যুতি থেকে বেচে থাকা পরবর্তী সময়ের তুলনায় অনেক 
সহজ । 


9 


SOG 


শয়তানের প্রবেশ পথ থেকে বাচার উপায় : 





* আন-নূর : ২১ । 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


শয়তানের প্রতিটি পথ সমূহ থেকে মুক্তি লাভের উপযুক্ত চিকিৎসা, ওষধ 
রয়েছে, আল্লাহর রহমতে যা প্রয়োগ করে মুক্তি লাভ করা যায়। ইতিপূর্বে এই 
বিষয়ে কিছু আলোচনা উপস্থাপিত হয়েছে। এখানে শয়তানের সকল চক্রান্ত থেকে 
পরিত্রাণ লাভের সাধারণ উপকারী কিছু পথ নির্দেশনা দেয়া হচ্ছে। 

প্রথমত: আল্লাহ ভীতি তার আনুগত্য করা এবং তার নাফরমানি থেকে বেঁচে 
থাকা: 

এটা এমন একটি প্রতিরক্ষা কবচ যা শয়তানের সমূহ যড়যন্ত্রকে সমূলৎপাটন 
করে । অত:পর মানুষ যখন কোন দুর্বল অবস্থায় পতিত হয়, তখন তাওবা, আল্লাহর 
প্রতি মনোনিবেশ ও গুনাহ থেকে প্রত্যাবর্তনের মাধ্যমে আল্লাহর দিকে অগ্রসর হওয়া 
শয়তানের ষড়যন্ত্র ও কুট চালের সমস্ত প্রভাব দূর করে দেয়। আর শয়তান আল্লাহর 
একনিষ্ঠ বান্দাদের এবাদত বিষ সৃষ্টির ক্ষেত্রে অক্ষমতা, ও দুর্বলতা সম্পর্কে নিজেই 
স্বীকারোক্তি দিয়েছে। আল্লাহ তাআলা ইবলিসের ঘটনায় বলেন, 


(65 4555 31 লা HENS ০০১৪ 2৮ EN চা 2 ৩৩ 4৪ 
কত all 
“সে বলল, আমার মালিক, তুমি যেভাবে (আজ) আমাকে পথভ্রষ্ট করে দিলে 
(আমি ও তোমার শপথ করে বলছি) আমি মানুষদের জন্য পৃথিবীতে তাদের 
(গুনাহের কাজ সমূহ) শোভন করে তুলব এবং তাদের সবাইকে আমি পথভ্রষ্ট করে 


ছাড়ব তবে তাদের মধ্যে যারা তোমার খাটি বান্দা তাদের কথা আলাদা ।১ 

আল্লাহ তাআলা শয়তান সম্পর্কে আলোচনা করে বলেন, , 

AY: 03 Gali 065 HG NN SR MEAN Di ০ 

‘সে বলল, (হ্যা), তোমার ক্ষমতার কসম (করে আমি বলছি) আমি তাদের 
সবাইকে বিপথ গামী করে ছাড়ব, তবে তাদের মধ্যে যারা তোমার একনিষ্ঠ বান্দা 
তাদের ছাড়া । অতএব যে ব্যক্তি শয়তানের ভ্রষ্টচারিতায় আক্রান্ত হবে, আল্লাহর 
ভয় ভীতি, পর্যবেক্ষণ এসব কিছু তাকে অলসতা থেকে জাগ্রত করবে এবং 
খোদাভীরুদের স্মরণ করিয়ে দেবে । অত:পর যখন তারা স্মরণ করবে তাদের দৃষ্টি 
খুলে যাবে এবং দৃষ্টি থেকে আবরণ সরে যাবে, অত:পর তারা হয়ে যাবে দৃষ্টিমান। 

আল্লাহ তাআলা বলেন 





১ আল-হিজর : ৩৯-৪০। 
২ সোয়াদ : ৮২-৮৩। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


SANG 55290819615 9640 Ss ৬৮ চল 928 8! 
কা): 
“আল্লাহ তাআলাকে যারা ভয় করে তাদের যদি কখনো শয়তানের পক্ষ থেকে 


কুমন্ত্রণা স্পর্শ করে, তবে তারা (সাথে সাথেই) আত্মসচেতন হয়ে পড়ে, তৎক্ষণাৎ 
তাদের চোখ খুলে যায়৷” 


দ্বিতীয়ত: জামাতের প্রতি লোভ: 

ইসলাম জামাতের ব্যাপারে উদ্বুদ্ধ করে । কেননা তা শয়তানকে বিতাড়িত করে। 

ইসলামের অধিকাংশ এবাদত ও মুআমালাত এই ভিত্তির ওপর প্রতিষ্ঠিত ৷ 
শয়তানের ষড়যন্ত্রে থেকে সুরক্ষায় এর প্রভাব সুস্পষ্ট । 

(১)জামাতের সঙ্গে নামাজ : রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন__ 


Mele ১০০০৭ ০৩ 3 ০১০০ ৮৪১ POY ১৩ এ ও ২৯৩ ৩৪ ৮ 
Sly ৫০৯)১৪১৬ 4৩০ All SH 050 ০ ০০৮৪ DLS ৬ 


(০1 1)১১ জা ০৯০ শক্ত ও SUN ০৬৪০৯) 
যে গ্রামে বা পল্লিতে তিনজন একত্রে আছে, অথচ তাদের মধ্যে জামাত কায়েম 
হয় না, শয়তান তাদের ওপর আধিপত্য বিস্তার করে । হে প্রিয় বন্ধু! তুমি কিন্তু 
জামাতের প্রতি গুরুত্ব দেবে। কারণ, ছাড়া বকরি বাঘে খায়।২ তাই জামাতের 
গুরুত্ব দিতে হবে। 
(২) সফরে জামাত : রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন__ 
০৫%5+৬)১9১% 99) .৮5১ Dlg ১০৬৮৬ ৩৬195 oli SI 


-(৬1)১/১ ৪ ০০৮ Ee ও SUN am 505৬৫) She Aly 
একজন মুসাফির শয়তান, দু'জন মুসাফির দু'ই শয়তান, তিনজন মিলে একটি 
মুসাফির দল ৷" 





১ আল-আরাফ : ২০১। 
২আবু দাউদ : ৩৪৭। নাসায়ী : ৮৪৭। সহিহ সুনানে আবু দাউদ : ৫১১। 
আবু-দাউদ : ২৬০৭ । তিরমিজি : ১৬৭৪ । সুনানে আবু দাউদ : ২২৭১। 





তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


(৩) বাড়িতে একত্র সমাবেশ : আবু ছালাবা আল খাশানী থেকে বর্ণিত, তিনি 
বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোন বাড়িতে অবস্থান নিতেন 
লোকেরা বিভিন্ন উপত্যকা ও ঘাটিতে পৃথক হয়ে যেত। অত:পর রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 


১০ ০১44১ ০০৬৭ ০০ PAS ৪1 ১৪৪০ Sill ০৯ এ ০৪ এ 

০৪১৫৯৭০৪৮৫2 ৮ এ 0 এস ০৮ এ EA পিল এ! Yi 
CYYAA) ১১ ৩2 rm me ও ৪৮9 ০০০০9 (YY ADs gl 

থেকে হয়ে থাকে। অত:পর যখনই তিনি কোন বাড়িতে অবস্থান নিয়েছেন একে 


অপরের সাথে মিলে মিশে থাকত । বলা হয় যদি তাদের ওপর কাপড় বিছিয়ে দেয়া 
হত সবাইকে তা ঢেকে ফেলত ৷ 


তৃতীয়ত: বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া : 

আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ে শয়তান থেকে আশ্রয় লাভের নির্দেশ দিয়েছেন । 
তার কাছে থেকে আশ্রয় লাভের অধিক গুরুত্বের তাগিদ থেকেই এ নির্দেশ দেয়া 
হয়েছে। 

(১) কোরআন তেলাওয়াতের সময় : 


AA: Pally এ 0059] 05953555555 10 
“অত:পর যখন তুমি কোরআন পাঠ করবে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় 
প্রার্থনা করবে৷” 
(২) জাদু ও জাদুর প্রভাব থেকে সুরক্ষা পাওয়ার উদ্দেশ্যে । আল্লাহ তাআলা 
বলেছেন, 
5880 25 505 CSB 85616 ১56৪5 55 32 GLA YS 
০): SUP EBL 85 ০৩ YS 
(১) হে নবী তুমি বলো, আমি উজ্জ্বল প্রভাতের মালিকের কাছে আশ্রয় চাই । 
(২) আশ্রয় চাই তার সৃষ্টি করা (প্রতিটি জিনিসের) অনিষ্ট থেকে । (৩) আমি আশ্রয় 





* আল-নাহল : ৯৮। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


চাই রাতের (রাতের অন্ধকারে সংঘটিত) অনিষ্ট থেকে, (বিশেষ করে) যখন রাত 
তার অন্ধকার বিছিয়ে দেয়। (৪) (আমি আশ্রয় চাই) গিরায় ফুঁক দিয়ে জাদু টোনা 
কারিণীদের, অনিষ্ট থেকে । (৫) হিংসুক ব্যক্তির (সব ধরনের হিংসার) অনিষ্ট 
থেকেও (আমি তোমার আশ্রয় চাই) যখন সে হিংসার করে।* 

(৩) মসজিদ প্রবেশের মুহূর্তে : আব্দুল্লাহ বিন আমর বিন আছ, নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি যখন মসজিদে প্রবেশ করতেন 
বলতেন 


: 4৪৪ ml Iles cp cml sly ml 4৫95 ml dL ssl 
৭০৯৯9 ০6৫44)১১ ১19) sl Se ভেক > Ll ০ ০)১ ৮০৪ 1১ 


(EEN) ভা ০৯৮ E+ ও SUNY 

মহান আল্লাহ তার মহিমান্বিত সত্তা ও তার প্রাচীন ক্ষমতার অসীলায় বিতাড়িত 
শয়তান থেকে পানাহ চাচ্ছি। এ হাদিসে অতিরিক্ত বর্ণনা এও এসেছে, যখন তুমি এ 
দোয়া পড়বে, শয়তান বলে, সে সারা দিনের জন্য আমার থেকে নিরাপদ হয়ে 
গেল।২ 

(৪) নামাজে ওয়াসওয়াসা বা প্ররোচনা দেওয়ার মুহুর্তে : একবার উসমান 
ইবনে আছ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামএর কাছে আসলেন, অত:পর 
বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শয়তান আমার 
তেলাওয়াত, নামাজ এবং আমার মাঝে বসে রয়েছে, সে আমার কাছে এগুলোকে 
সন্দিহান করে তোলে । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন__ 
০১১৩ ০০৮ এ JS এত BL ১৪৭৩ aml Bb ৮০০ এ ৭০ ০৬5 এ 


(NY ০০ 219) সি 4 4২১ ০১ ৮০৬ :০0 


এটা শয়তান। তাকে খাতরাব বলা হয়। যখন তুমি তাকে উপলব্ধি কর 
আল্লাহর নামে তার কাছ থেকে আশ্রয় চাইবে । এবং বাম দিকে তিন বার থুক 
ফেলবে তিনি বলেন, আমি এমনটি করেছি, তারপর আল্লাহ তাআলা তাকে আমার 
থেকে দূর করে দিয়েছেন।* 





* আল-ফালাক। 
২ আবু দাউদ : ৪৬৬ ৷ সুনানে আবু দাউদ : ৪৪১। 
* মুসলিম : ২২০৩ । 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


৫ রাগ, ক্রোধের সময় : সোলাইমান ইবনে সারদ থেকে বর্ণিত, তিনি বলেন, 
আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সঙ্গে উপবিষ্ট ছিলাম, এমতাবস্থায় 
দু'জন লোক পরস্পর গালাগাল করছিল, তাদের একজনের চেহারা রক্ত বর্ণ ধারণ 
করল। এবং শিরা উপশিরা ফুল উঠল। অত:পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম বললেন__ 

৩৯১ ০১৬৭] ০৪ এ পা 5৩ ৬ af ৩ এপ AS UG এ LlS oY S| 


1৫০৬৯ 4 ৯৪:00 ০৬৬ ০ এই ১৪ UL sl ০1 :41909 4৫ ৬৩৪ 
৫51 rg (YT AT ) Sel 919) 


আমি এমন একটি কথা জানি যদি সে তা বলে তার ক্ষোভ প্রশমিত হয়ে যাবে । 
যদি সে বলে আমি শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাই তাহলে তার ক্রোধ 
মিটে যাবে। অত:পর তারা তাকে বলল, রাসুল সান্রাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, 
বলেছেন তুমি শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাও। অত:পর সে বলল, 
আমার কি কোন পাগলামি আছে?” শয়তানের প্ররোচনা, প্রবঞ্চনা থেকে সুরক্ষিত দুর্গ 
হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা । 


€৭% :০১৮30 5501 ৩15 35১1০ Ss Bs 
“(সে ব্যাপারে উদ্দিগ্ন না হয়ে) তুমি (বরং) বলো, হে আমার মালিক শয়তানদের 
যাবতীয় ওয়াসওয়াসা থেকে আমি তোমার পানাহ চাই ।২ 
কা: নে (৮58 21984565865 95] 5 SEU 
“আল্লাহ তাআলা বলেন, শয়তানের পক্ষ থেকে তোমাকে কোন অনিষ্ট পৌছোলে 
এই অন্তরের সৃষ্টি কর্তা তার সব অলিগলি, পথ ও গন্তব্য সম্পর্কে পূর্ণ 
ওয়াকিবহাল এবং তিনি তার শক্তি ও ক্ষমতাকে নির্দিষ্ট করেন। তিনি মুসলমানের 
অন্তরকে ক্রোধের ক্ষতি ও শয়তানের প্ররোচনা থেকে সংরক্ষণ করেন। তাই 
মুসলমানের জন্য শোভনীয় হচ্ছে আল্লাহর নির্দেশ মান্য করা । হে আল্লাহ অনুগত 
বান্দা তোমার জন্য এতটুকুই যথেষ্ট । নিশ্চয় আল্লাহ তাআলা সর্বদ্রষ্টা, সর্ব-শ্রোতা, 





* বোখারী : ৩২৮২ । মুসলিম : ২৬১০। 
২ আল-মোমেনুন : ৯৭। 
ও ফুসসিলাত : ৩৬। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


মুর্খদের মূর্খতা ও বোকামি শুনেন এবং তাদের প্রবৃত্তির কষ্টের বিষয়ে তিনি জানেন, 
আর এতেই রয়েছে। অন্তরের তুষ্টি ও প্রবৃত্তির প্রশান্তি। উভয়ের জন্য তৃপ্তির বিষয় 
হচ্ছে, সর্ব-শ্রোতা ও সর্বজ্ঞ শুনছেন ও জানছেন। আল্লাহর শোনা ও সব মূর্খতা, 
বোকামি জানার পরে হে মুসলিম তোমার জন্য আর কি চাওয়ার থাকতে পারে ? 
অতএব তুমি জাহেলদের থেকে মুখ ফিরিয়ে নাও। 

(৬) স্বপ্নে মানুষেরে অগ্রীতিকর কিছু দেখার মুহূর্তে : রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লাম বলেছেন__ 
Bis ০৮৮৫ ০ Nl এ ১৬ জট ৮৮৮০ 591 এ ৩০ Eo ৪৪০ 
৬:০4 ১৩ ০১১৩ 03 এ] 78 ৩5 ০৬০৪ ৩ 405 ১৪০৪৬ ০০৩ ৩ ভা, 

(YY Dy (Ve EO Gel 05302 ৩) ৬৮ dal 

সুন্দর স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, তোমাদের কেউ যদি স্বপ্নে আনন্দদায়ক কিছু 
দেখে তবে তার জন্য আনন্দের বিষয় ঘটবে । আর যদি অপছন্দনীয় কিছু দেখে, 
তাহলে তার অমঙ্গল থেকে এবং শয়তানের অনিষ্ঠ থেকে আশ্রয় চাইবে । এবং 
তিনবার থুতু ফেলবে । এবং কারো কাছে তা আলোচনা করবে না। তবে তার কোন 
ক্ষতি সাধন করবে না৷ 


(৭) চক্ষু ওঠার সময় : নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাসান এবং 
হুসাইন কে তাআউয পড়াতেন, তিনি বলতেন___ 


০০ JS ৬৮ LON এ SUS pol নু এত 6 ১৪ ০৬ ভর 2 
(টা Dsl 15১ ৮) ০৬০ 5 ৩০৪ এজ 
তোমাদের পিতা ইব্রাহীম আ., ইসমাইল এবং ইসহাককে তাআউয পড়াতেন।২ 
চতুর্থত: বিসমিল্লাহ পড়া : প্রজ্ঞাময়, শরিয়তের বিধায়ক অনেক বিষয়ে 


বিসমিল্লাহ পাঠের প্রতি গুরুত্বারোপ করেছেন, শয়তানকে পরাভূত করার জন্য । 
(১) যখন বাহন পিছলে যায় : জনৈক সাহাবি বলেছেন__ 





১ বোখরী : ৭০৪৪ । মুসলিম : ২২৬১। 
২ বোখারী : ৩৩৭১। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


০১0৭৭ শে ০ axle ০০০০ ০৮৮০৩ এ এ (কি ০1 iy এড 
এটা ০০ OR এস ৮৮৮৩ DUS ৮৪9 এ এসি উপল SY: 
(£17/)১৪১ ৪ ০০৮ প্েস্প ও SUN amr 3 (EAA) sls yl lg, ০৬২ 
আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সহযাত্রী ছিলাম । তার বাহনটি 
পিছলে যায়। তাই আমি বললাম, শয়তান ধ্বংস হোক। তিনি বললেন শয়তান 
ংস হোক, একথা বলো না। কেননা তুমি যখন তা বলবে, সে নিজেকে বড় মনে 
করবে যেন সে ঘরের মত । এবং বলবে আমার শক্তিতে তা হয়েছে। বরং তুমি বল, 
বিসমিল্লাহ । কেননা তুমি যদি তা পড় তবে শয়তান মাছির মত নিজেকে ছোট মনে 
করবে ।+ 


(২) বাড়ি থেকে বের হওয়ার সময় : রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 
বলেছেন, যখন কোন লোক তার বাড়ি থেকে বের হয় এবং বলে__ 


48031 595 Ns JY এ এ Sy dl :00 ক ০০ ০২০ 0 গু 
০৬৮ ০৪৪ bl) ৭] ০০৭ IY CELA ০০০৩১ > a Jw :০0 


BIG FEI GMB fr AD AS: 
কেউ ক্ষমতার মালিক নন। তিনি বললেন, তখন তাকে বলা হবে তুমি হেদায়াত 
প্রাপ্ত হয়েছ, এবং যথেষ্ট করেছ ও পরিত্রাণ লাভ করেছ । অত:পর শয়তান তার জন্য 
সরে দীড়ায়। অপর শয়তান বলে, তোমার অমুক ব্যক্তির ব্যাপারে কি সংবাদ ? সে 
হেদায়াত পেল ও পরিত্রাণ লাভ করল ।২ 

(৩) সহবাসের মুহুর্তে : নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 
তোমাদের কেউ যখন তার পরিবারের নিকট গমন করে এবং বলে__ 











আবু দাউদ : ৪৯৮২ । সহিহ সুনানে আবু দাউদ : ৪১৬৮। 
আবু দাউদ : ৫০৯৫ | সহিহ সুনানে আবু দাউদ : ৪২৪৯। 























তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


০7৮2 i ০1453 ৩১১১ 3 sl) শী ০০১১] ৮০৩ ~~ | 
(৬ 1))০৯৭। 29) vl) 


উভয়কে এমন সন্তান দান করা হয় যাকে শয়তান কোন প্রকার ক্ষতি করতে 
পারে না। 

পঞ্চম : কোরআন পাঠ : দিবা-রাত্রি সর্ব মুহুর্তে আল্লাহর কিতাব পাঠ 
শয়তানকে তাড়িয়ে দেয়। উমর রা. উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করে নামাজ 
পড়লেন, অত:পর (সকাল হলে) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কারণ 
জিজ্ঞাসা করলেন, তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 
আমি এর মাধ্যমে শয়তানকে বিতাড়িত করছিলাম । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম তাকে (পরবর্তীতে নামাজের সময়) আওয়াজ সামান্য নিচু করার নির্দেশ 
দিলেন। মহান প্রজ্ঞাময় শরিয়ত প্রবর্তক এই বিষয়ের কিছু সুরা ও আয়াত নির্দিষ্ট 
করেছেন, তন্মধ্যে: 

(১) সুরা আল বাকারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন 


১৪০৬৮ 45 98 5৭] Call ০ ০৪ ১৬ এ] 9 টিভিও ৬ Y 


(VA «me 59 
তোমরা তোমাদের কবরকে বাড়ি বানিয়ো না, নি:সন্দেহে শয়তান এঁ বাড়ির 
থেকে পালিয়ে বেড়ায় যেখানে সুরা আল বাকারা পাঠ করা হয় ।+ 
(২) আয়াতুল কুরসি : শয়তানের চক্রান্ত থেকে মুক্ত থাকার জন্য আয়াতুল 
কুরসি পাঠ অনেক উপকারী । শয়তান আবু হুরায়রা রা. কে এই আয়াত শিখিয়েছে, 
সে তার কাছে ব্যাখ্যা করেছে যে এই আয়াত পাঠ করবে,আল্লাহর পক্ষ থেকে তার 
জন্য সর্বদা হেফাজতকারী থাকবে, সকল হওয়ার আগ মুহুর্তে পর্যন্ত শয়তান তার 
কাছেও ঘেষবে না। অত:পর রাসূল আবু হুরায়রাকে বললেন, 


PIF ne বস্তি S ৪০৬ এ ৪ ৬৯৪ ১০৩০ 


সে তোমাকে সত্য বলেছে, অথচ সে মিথ্যুক ।২ 
ষষ্ঠ : মন্দের উৎসকে উপড়ে ফেলা এবং তর পথ বন্ধ করে দেওয়া: 





* মুসলিম : ৭৮০। 
২সহিহ বোখারী : ২৩১১,২৩৭৫,৫০১০। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


এ দু'জন সাহাবিকে রাসূলের বক্তব্য প্রমাণ করে যারা তাকে তার বিবি সাফিয়্যা 
বিনতে হুয়াই এর সঙ্গে দেখেছিল, তিনি তো সাফিয়্যাহ বিনতে হুয়াই। নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেন__ 


৪548 EE fod ate ২4 Ut পিল GoD 


তোমাদের কেউ তার ভাইয়ের প্রতি অস্ত্র উচিয়ে ইঙ্গিত করবে না। কেননা সে 
জানে না হয়ত শয়তান নিজের হাতে নিয়ে যাবে অত:পর সে জাহান্নামের আগুনে 
নিক্ষিপ্ত হবে৷” 

সপ্তম : শয়তানের কুমন্ত্রণা ও পদক্ষেপে সাড়া দেওয়া এবং তার সঙ্গে ছাড় 
দেওয়া থেকে বেঁচে থাকা । 

এ বিষয়ে দু'টি হাদিসের বক্তব্য প্রমাণ করে : প্রথমত: রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম বলেছেন__ 
৪4২০ JS Sr ০৩০ ৯৩ 7০ ৩৯19 ৮5৭৮1 Al) LIE ০ ৩৬৪] ০৬ 
2০৫০ ০৯৪] (০৬ ০0 ০৪০ ০০৪] BSL LEA 9 SGU ০১৪৮ এএ ০ 
INS iE তো 39 ০] আস (এ শক ০০৬০ ০০০৭ এ ৩৮ 

শয়তান তোমাদের মাথার অগ্রভাগে ৷ তিনটি গিট দেয়, যখন সে ঘুমায়। সে 
সারারাত ব্যাপী তোমার ওপর গিট দিয়ে রাখবে এবং ঘুমিয়ে দেবে, যখন সে জাগ্রত 
হবে ও আল্লাহকে স্মরণ করবে, তার একটি গেড়ো খুলে যাবে, অত:পর যদি সে 
ওজু করে আরেকটি গেড়ো খুলে যাবে । তারপর যদি সে নামাজ পরে আরেকটি 
গেড়ো খুলে যাবে । অত:পর সে সুস্থ মন ও কর্মোদ্যমী উৎসাহী হয়ে যাবে । অন্যথায় 
সে অলস ও বিষাদগ্রস্ত মনের অধিকারী হয়ে যাবে ।২ দ্বিতীয়টি হচ্ছে : রাসূল 
বলেছেন__ 
BE ০৮:০9 এপি TS GE ০৮ US GE ০০ 05 ১৪০০ ০] ভি 


OY m3 (৬4১) 219) দা BL Jail 44515 ০৫5) 





১ বোখারী : ৭০৭২। 
২ বোখারী : ১১৪২ । মুসলিম : ৭৭৬। 





তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


শয়তান তোমাদের কারো কাছে এসে বলে এটা কে সৃষ্টি করেছে, আর ওটা 
কে? এক পর্যায়ে সে বলে তোমার রবকে সৃষ্টি করেছে কে? অত:পর সে যখন এই 
স্তরে পৌছায় আল্লাহর কাছে পানাহ চাইবে এবং লাগাম টেনে ধরবে ৷” 





১ বোখারী : ৩২৭৬। মুসলিম : ১৩৪। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


গুনাহের দরজা সমূহ 


গুনাহের কিছু কারণ ও ভূমিকা রয়েছে যা গুনাহের প্রতি টেনে নিয়ে যায়। 

এবং তার কিছু প্রবেশ পথ রয়েছে যা সেখানে প্রবিষ্ট করে দেয়। গুনাহ থেকে 
বিরত ও বেঁচে থাকার জন্য এই সব বিষয়ের জানা নিতান্ত অপরিহার্য । 

আল্লাহর অবাধ্য আচরণের অনেক কারণ রয়েছে। তন্মধ্যে সর্ববৃহৎ হল, 
অপ্রয়োজনীয় ও নিরর্থক কাজে মানুষের জড়িয়ে পড়া । তাকে দ্বীন বা দুনিয়ার কোন 
উপকার করবে না। উপরন্তু নিরর্থক কাজ বর্জন করা মানুষের ইসলামের পরিপূর্নতা 
ও তার ঈমান বৃদ্ধির পরিচায়ক ৷ রাসূল বলেছেন, 


sk ০21৪ (YY \V) sil 4৯৯ ১ Sy s Al "১০ রি ৮ 
৩৮ ক $ 5913 2৬01 ৬০৪ ভু ৩০ awry AY AVT) 
(AAV) sie HI 


“মানুষের সর্বোত্তম ইসলাম হল নিরর্থক কাজ বর্জন করা ৷” 

অতএব যে ব্যক্তি অনর্থক কাজে ব্যস্ত রইল এবং দুনিয়ার কাজে তার পূর্ণ সময় 
ব্যয় করল এবং অধিক হারে মুবাহ কাজ করল- এই মুবাহ কাজ দ্বারা আল্লাহর 
আনুগত্য করার সাহায্য চাওয়া ছাড়া - সে তার জন্য গুনাহের উপকরণ সমূহ উন্ুক্ত 
করে দিল। 
কারক অঙ্গ প্রত্যঙ্গ। ইবনুল কাইয়ুম বলেন, যে ব্যক্তি চতুষ্টয়কে সংরক্ষণ করল সে 
তার দ্বীনকে নিরাপদ করল সে গুলো হল, মুহূর্ত ও সময়, ক্ষতিকারক বস্তু সমূহ, 
বাকশক্তি এবং পদক্ষেপ সমূহ । 

অতএব, এই চারটি দরজায় নিজের পাহারাদার নিযুক্ত করা উচিত। এই গুলোর 
প্রাচীর সমূহে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা সৃষ্টি করবে । কেননা, এগুলোর মাধ্যমেই শক্র 
পরবশ করে তাকে । অত:পর সে গোটা ভূমিকে গ্রাস করে নেয় এবং প্রবল পরাক্রম 





* তিরমিজি : ২৩১৭। ইবনে মাজাহ : ৩৯৭৬ । সহিহ সুনানে তিরমিজি : ১৮৮৭ । 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


হয়ে বিস্তার লাভ করে। মানুষের কাছে অধিকাংশ গুনাহ এই চারটি পথেই প্রবেশ 
করে তাকে। 

সুতরাং গুনাহের উপকরণ ও যে সব প্রবেশপথে গুনাহ বিস্তার লাভ করে থাকে 
সে গুলো সম্পর্কে সম্যক অবগতি লাভ করা মানুষের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব । যেন 
সে সে সব থেকে বেঁচে থাকতে পারে । এখন সে সব বিষয়ের বিশদ আলোচনা 
উপস্থাপিত হচ্ছে। 

প্রথমত: দৃষ্টিশক্তি- মানুষ দৃষ্টিশক্তি থেকে কোন ভাবেই অমুখাপেক্ষী নয়। যা 
দ্বারা সে তার পথ দেখতে পারে এবং তার গন্তব্য চিনতে পারে । এবং যা দ্বারা সে 
তার স্রষ্টার সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে। কিন্তু আমাদের বাস্তব সম্পর্কে চিন্তাশীল 
ব্যক্তি মাত্রই পর্যবেক্ষণ করছেন সে, এ মহান নেয়ামত দ্বারা মানুষ কীভাবে অনর্থক 
কাজের উদ্দেশে সীমা-লজ্ঘন করছে, যা কোন প্রগতিবাদী সার্থক উন্নতির জন্য 
প্রচেষ্টাকারীর কর্ম হতে পারে না। এরশাদ হচ্ছে- 

rv: ০৯-0৯-5465 ৮ 45৭৩৩ 

যার ইচ্ছে সামনে অগ্রসর হোক, যার ইচ্ছে পশ্চাৎপসরণ করুক ৷” 

এবং সন্দেহ নেই যে, দৃষ্টিকে নিছক নিরর্থক বিষয়ে নিবন্ধ করা উচিত নয়। 

যদিও তা মুবাহ হোক বা না হোক। এবং নিজদের দৃষ্টি সংযত রাখার ব্যাপারে 
যত্নশীল হতে হবে যদিও তা যতই কঠিন হোক না কেন। 

এবং তা অপরিষ্কার নয়। যে, এই মুবাহ দৃষ্টি নিষিদ্ধ হতে পারে যখন তা 
দায়িত্ব পালনে গাফেল বানাবে । 

অর্থহীন দৃষ্টি : অপকারী বইপত্র ও ম্যাগাজিন পড়ার জন্য দৃষ্টি বোলানো যেমন 
কাল্পনিক গল্প ও রহস্য গল্প। বিভিন্ন ঘটনা ও চরিত্রের কাল্পনিক বর্ণনার মাধ্যমে 
মনের স্থূল আনন্দ ছাড়া এগুলোতে অর্থবহ কিছু নেই। এমনি ভাবে উপকার শূন্য 
আরো বিভিন্ন মাধ্যমে যেমন ত্রীড়াও শিল্পের সংবাদ ও কুকুরের সংবাদ ইত্যাদি। 
যখন বিষয়টি এরূপ তাহলে হারাম ও নিষিদ্ধ বস্তুর প্রতি দৃষ্টিদান আরো অধিক 
নিরর্থক কাজ। বিশেষত: মানুষের গোপনাঙ্গের দিকে দৃষ্টি নিক্ষেপ করা । কেননা তা 
আরো বেশি নিন্দনীয় কাজ এ সত্তার নিকট যিনি চক্ষুসমূহের খিয়ানত ও অন্তর এর 
গোপন সবকিছুর খবর রাখেন। এবং যার মন নিষিদ্ধ দৃষ্টির মাধ্যমে তার অন্তরকে 
হারাম থেকে বিরত রাখতে চায় তবে তা তার জন্য বৈধ । কেননা, তা দু”টি ক্ষতির 
মধ্যে লঘুতর। এবং এই চিকিৎসা প্রয়োগের মাধ্যমে সে তার অন্তরকে কল্যাণময় 





১দাহার :৩৭। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


দৃষ্টির দিকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবে। এবং একটি গুরুত্বপূর্ণ নীতি, যা দৃষ্টি 
এবং অন্যান্য বিষয় যথা অন্তর কথা ও সক্রিয় কর্মের ক্ষেত্র প্রযোজ্য । 

দ্বিতীয়ত: জিহবা : 

মানুষের অর্থহীন আচরণ যেমন কাজের ক্ষেত্রে হয় তদ্রুপ কথার ক্ষেত্রেও হয়। 
কেননা কথাও তার কাজের অংশ । তবে এ বিষয়ে অধি:কাংশ মানুষই বেখবর । তাই 
তারা তাদের কথাবার্তাকে কর্মের অঙ্গীভূত মনে করে না। উমর ইবনে আ: আযিষ 
তাদের জন্য এ বিষয়টির তাৎপর্য সুস্পষ্ট করে দিয়েছেন: তিনি বলেন, 


১৯16৮১৬০০৯০] কেস ও NL 9৩1 ০ এসো লি ০ (১৩ 0৮ ০ 


YAN /1১০২8 পি (৯৩ ৮০:০3 পা ৭২০ 
‘যে জানবে যে তার কথা কর্মেরই অংশ সে নিরর্থক কথা থেকে নিবৃত্ত 
থাকবে৷” 
বরং নিরর্থক কাজ থেকে বিরত থাকার নিকটতম উদ্দেশ্যে হল জিহ্বাকে 
অর্থহীন কথা থেকে বাঁচিয়ে রাখা। এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- 
এর কথা সাক্ষ্য দিচ্ছে, 


৯৯৪ ০*)/)০১৯ 4৯১৯ এ ১ ৩১ ৬৭ ও sl 6১০০ ০ ৬ ৩! 


I ০ 
“মানুষের সৌন্দর্য ইসলাম হল অর্থহীন কথা থেকে জিহ্বাকে বাচিয়ে রাখা ।২ 
এবং আবুদ্দারদা রা. বলেছেন__ 
Ae Mls RY পেত ভন এ) SIND fr DD ৩০ 
মানুষের বুদ্ধিমত্তার অংশ বিশেষ হল নিরর্থক বিষয়ে কথার স্বল্পতা ।* 
€/:3৯ IE LIS ITN YH ৮৯5৪ 
“মানুষের বাক্য সংযমের ক্ষেত্রে আল্লাহর বাণী যথেষ্ট যে, সে যে কথা উচ্চারণ 


করে তার নিকট রয়েছে রক্ষণশীল প্রহরী ।” এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম-এর বাণী__ 











* ইমাম আহমদের “কিতাবুজ জুহুদ’ : ২৯৬ । ইবনে রজবের ‘জামে আল-উলুম ওল হেকাম’ : ১/২৯১। 
২ আহমাদ : ১/২০১। 
* আদাবুল মুজালিসাহ : পৃ: ৬৮। 





তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


1৮৪০৭ SL Nj 7৮১০৯৬০ এ9-৯৬ই৩ ০১ এ ০০] অভি 0৯৩ 
“মানুষকে তাদের চেহারা বা কাধের উপর দিয়ে জাহান্নমে নিক্ষেপ করবে 

কেবল তাদের জিহ্বার শস্যসমূহ (কথা) ৷* 

জিহ্বাকে সংযত রাখবে এভাবে যে কোন শব্দ অনর্থক উচ্চারিত হবে না 
কেবলমাত্র ওইসব বিষয়ে কথা বলবে যেখানে তার দ্বীনের ক্ষেত্রে লাভ ও বৃদ্ধির 
আশা করা যায়। যখন সে কথা বলবে চিন্তা করবে তাতে কোন লাভ ও কল্যাণ 
আছে কি নেই? যদি কোন লাভ না থাকে নিজেকে সংযত রাখবে আর যদি তাতে 
কোন লাভ থাকে, তবে লক্ষ্য রাখবে এই কথার মাধ্যমে কী তার চেয়েও অধিক লাভ 
জনক কোন পথ ছুটে যাবে? এমন হলে এর দ্বারা এটিকে বিনষ্ট করবে না। ইবনে 
আব্বাস রা. বলেছেন__ 


৩ ১৩ এ 4৬ এক এ জি SS 2৬৯৭ ০০ ০৮৯ hc 
ও ০ ও ৮১ 4৬ bby এ এ এপ এক MSS ১৩ 55॥ dle 
id ৯৬ 00 8)৭০০৮-0| ৮০১ অী]-০উ bps ০ ও পক 


MEFS USCS 
পীচটি অভ্যাস এমন যা তাদের জন্যে মহামূল্যবান অশ্ব থেকেও উত্তম : 

অপ্রয়োজনীয়-অহেতুক কথা বলবেনা। কারণ এটি অতিরিক্ত এবং তোমার কোন 

গোনাহ হবেনা বলে আমি নিশ্চিত নই । উপযুক্ত স্থান ব্যতীত প্রয়োজনীয় কথাও 

বলবে না। কারণ অনেক বক্তা অনুপযুক্ত স্থানে কথা বলার কারণে তিরস্কৃত হয়... । 
বিশেষজ্ঞদের মতে এর সনদ দুর্বল । 


যখন তুমি অন্তরের কোন ইচ্ছাকে প্রকাশ করতে চাও তবে জিহ্বার নড়াচড়ার 
মাধ্যমেই প্রকাশ পায়। কেননা তার অভিব্যক্তি চেহারায় ফুটে ওঠে চাই সে চাক বা 
অস্বীকার করুক। 
ব্যভিচার, চুরি, মদ্য পান এবং নিষিদ্ধ দৃষ্টিদান ইত্যাদি বিষয় থেকে বেঁচে থাকা 





*কৃফ : ১৮। 
২ তিরমিজি : ২৬১৬ । আহমাদ : ৫/২৩১। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


সহজ । আর তার পক্ষে জিহ্বার আন্দোলন থেকে নিবৃত্ত থাকা খুবই কঠিন। তাই 
তুমি এমন লোক দেখতে পাবে যার কাছে দ্বীন, এবাদত এবং দুনিয়া বিমুখতা 
সম্পর্কে পরামর্শ করা হয়। অথচ এ ব্যক্তি এমন সব কথা বলে যা তাকে নির্ঘাত 
আল্লাহর ক্রোধে নিপতিত করে । এবং এমন বিপরীত ধর্মী কথাবার্তা বলে যা আকাশ 
ও জমিনের চেয়ে ও অধিক দূরত্ব রাখে । এবং তুমি এমন অনেক লোক দেখেতে 
পাবে যারা অশ্লীল ও অন্যায় কাজ থেকে অনেক সচেতন অথচ তার জিহ্বা জীবিত 
বা মৃত সকলের ব্যাপারেই নির্বিচারে মন্তব্য করে সে কী বলেছে এ ব্যাপারে তার 
কোন পরওয়া নেই। 


অর্থহীন কথাবার্তার সীমা বা পরিধি: 

এমন কথাবার্তা বলা যদি সে চুপ থাকে তবে সে গুনাহগার হবে না এবং 
বর্তমান ও ভবিষ্যতে তার কোন ক্ষতি ও সাধিত হবে না। যেমন নিত্য দিনের ঘটনা 
এমন খাবার পোশাক ইত্যাদির আলোচনা । এবং অপরকে তার এবাদত সম্পর্কে 
প্রশ্ন করা এবং তার অবস্থান ও অপরের সঙ্গে তার কথাবার্তার অবস্থান ও কথাবার্তার 
বিবরণ সম্পর্কে জিজ্ঞাসা করা। যা দ্বারা জিজ্ঞাসিত ব্যক্তি কোন মিথ্যা বা ক্ষতি 
শিকার হয়। 


প্রকৃতপক্ষে মানুষ : 

আর নিরর্থক কথার অন্তর্ভুক্ত হচ্ছে অর্থপূর্ণ কাজের ক্ষেত্রে প্রয়োজনের চেয়ে 
অতিরঞ্জন করা । তবে এটা আপেক্ষিক বিষয় । অর্থহীন বেফায়দা কথাবার্তার ক্ষেত্রে 
ঈমানদের নিষিদ্ধকরণ সংক্রান্ত আলোচনা অনেক বেশি। 

এটা অস্পষ্ট নয় যে, গিবত, পরনিন্দা, অপবাদ ও মিথ্যা কথা বলা ইত্যাদি 
অধিক যুক্তি সংগত ভাবে হাদিসের অন্তর্ভুক্ত ৷ 

মোট কথা জবানের ধ্বংসাত্মক পরিণাম ও তার বিপদ সমূহের পরিচয় লাভ 
এবং তা থেকে বেঁচে থাকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া নেহায়েত জরুরি। এই 
ভয়ে যে এর মাধ্যমে এ গুলোর সংঘটকরা ধ্বংস ও ক্ষতির মধ্যে নিপতিত হবে। 
ন্যুনতম এতটুকু উন্নীত হতে পারত তা থেকে বঞ্চিত হবে। এবং অর্থহীন কথাবার্তায় 
অনেক ক্ষতি রয়েছে। যথা: রিজিক বিলম্বকরণ, হেফাজতকারী ফেরেশতাদের যন্ত্রণা 
প্রদান, আল্লাহর নিকট নিরর্থক কথাবার্তার 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


রেকর্ড প্রেরণ ও শীর্ষ সাক্ষীদের সামনে সে আমলনামা পঠন জান্নাতে থেকে 
বাধা প্রদান, হিসাব, ভ€সনা, তিরস্কার, দলিল উপস্থাপন করা এবং আল্লাহর থেকে 
লজ্জা পাওয়া। হাদিসে এসেছে, 
440 ০০ ০২০৮০ ৬ ELS Of 0 ৮ ঝা 0৬১ ০ LANL ISD ৮০0 
৬৩65 0০৫০ 01০৮৮ ০০ ৪৯5 MSD SST Og oll ep এ ০১ le: 
৩ 05০140০5801 881 এ 4০৮৮ ডি BSD এ 
-1///0৪৮3] 03 me 
তোমাদের কেউ আল্লাহর সন্তুষ্টি দায়ক কোন কথা বলে অথচ সে ধারণা করতে 
পারে না তা কোথায় পৌছোবে, অত:পর আল্লাহ তার জন্য কেয়ামতের সাক্ষাৎ 
দিবসে আপন সন্তুষ্টি লিপিবদ্ধ করে রাখেন এবং তোমাদের একই আল্লাহর অসন্তোষ 
প্রদানকারী কোন কথা বলে অথচ সে ধারণাও করতে পারে না তার পরিণাম কী 
হবে, অত:পর আল্লাহ কেয়ামত দিবসের জন্য তার প্রতি অসন্তুষ্টি লিখে রাখেন ৷ 
কথিত আছে, লোকমানকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কীভাবে তার মর্যাদাও 
সম্মানের আসন লাভ করেছেন। তিনি বলেছেন, 
ভে ও ee dl ০৪০৪ ০০1 ৬০৩০ 
সত্য কথনও অর্থহীন বিষয়ে দীর্ঘ নীরবতা পালন। মুহাম্মদ ইবনে আজলান 
বলেছেন__ 
এ এ ০০৪ mle ০৮ এট 2 STANTS এ SS 07৯ 
YY [Ad  ০১3 ৩৫৭] SUS pl ০০ ৬ জপ 
প্রকৃতপক্ষে কথা চার প্রকার : যথা; আল্লাহকে স্মরণ করা অথবা পবিত্র 
কোরআন পাঠ করা অথবা কোন জ্ঞান সম্পর্কে প্রশ্ন করে সে বিষয়ে অবগত হওয়া 
অথবা দুনিয়ার বিষয়ে উপকারী কথাবার্তা বলা। 
হাসান ইবনে হুমাইদ বলেছে, 











»তিরমিজি : ২৩১৯। সহিহ আলবানি : ১৮৮৮। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


যখন কোন যুবক বুদ্ধিদীপ্ত হবে সে সলাজ ও খোদা-ভীরু হবে। এবং সে 
কথাবার্তায় পরিমিত ও স্বল্পভাষী হবে। 

তৃতীয়ত: মেধার চিন্তা ও কল্পনা সমূহ: 

চিন্তা ও কল্পনা বিষয়ক অধ্যায়টি বিশেষ গুরুত্বহ। কেননা মানুষের কথা, কাজ 
ও আচরণ সমূহে এর শক্তিশালী প্রভাব রয়েছে। কারণ, চিন্তাই হল ভাল মন্দের 
উৎস। এবং চিন্তা থেকেই নানা ইচ্ছা, প্রেরণা ও সংকল্পের সৃষ্টি হয়। অতএব সে 
তার কল্পনা শক্তিকে নিয়ন্ত্রণ করবে সে তার প্রবৃত্তির লাগাম এর নিয়ন্ত্রক হবে এবং 
সে প্রবৃত্তর ওপর বিজয় লাভ করবে। পক্ষান্তরে যার কল্পনা তাকে পরাজিত করবে 
তার প্রবৃত্তি মন তার ওপর বিজয়ী হবে। আর সে কল্পনাকে লঘু দৃষ্টিতে দেখবে 
তাকে ধ্বংসের প্রান্তসীমায় নিয়ে যাবে । এবং এই কল্পনা মনের মধ্যে ঘুরপাক খেতে 
থাকবে যাবৎ না তার নিরর্থক হিসেবে সাব্যস্ত হবে। 

আর কল্যাণময় কল্পনা যা মানুষের উপকারে আসে তা হচ্ছে, পার্থিব বা 
অপার্থিব কল্যাণ অর্জনের উদ্দেশে যা নিবেদিত অথবা কোন ইহলৌকিক বা 
পারলৌকিক অনিষ্ট দূর করার উদ্দেশে যা নির্দিষ্ট । 

আর সর্বাধিক উপকারী হল যা আল্লাহ ও পরকালের উদ্দেশে হয়ে থাকে যেমন 
পবিত্র কোরআনের আয়াতের অর্থসমূহ গভীর চিন্তা ভাবনা করা এবং তা দ্বারা 
আল্লাহর উদ্দেশ্য উপলব্ধি করা । এবং আমাদের সামনে উপস্থিত জাগতিক নিদর্শন 
সমূহে ধ্যান-মগ্ন হওয়া এবং তা দ্বারা আল্লাহর নাম, গুন ও প্রজ্ঞার ওপর প্রমাণ 
উপস্থাপন করা । এমন ভাবে আল্লাহর নেয়ামত অনুগ্রহ ও দান সমূহ সম্পর্কে চিন্তা 
ভাবনা করা। প্রবৃত্তির দোষ ত্রুটি ও সমস্যা সমূহ নিয়ে চিন্তা ভাবনা করা । সময়ের 
দায়িত্ব প্রয়োজন সম্পর্কে চিন্তা মগ্ন হওয়া। এই মোট পাঁচ প্রকার । 

পূর্ণতা হল হৃদয়কে কল্পনা শক্তি, চিন্তা-ভাবনা ও প্রভুর সন্তুষ্টি অর্জনের চিন্তায় 
নিমগ্ন ও পরিপূর্ণ রাখা । এবং তার পথ ও গন্তব্য সম্পর্কে চিন্তা করা । সবচে’ পূর্ণতম 
মানুষ সে যে কল্পনা, চিন্তা ও ইচ্ছায় এর বাস্তবায়নে অধিক মনোযোগী । পক্ষান্তরে 
সবচে’ অসম্পূর্ণ মানুষ সে যে কল্পনা, চিন্তা ও ইচ্ছায় তার প্রবৃত্তির অধিক অনুগামী । 
আর কেউ তো অধিক এমন বিষয়ে ব্যস্ত হয়ে পড়ে যা পুরো পুরি অর্থহীন, ফলে তার 
ইচ্ছাশক্তি প্রকৃত অর্থবহ কাজ থেকে মুখ ফিরিয়ে থাকে । অত:পর তার ইহকাল ও 
পরকাল উভয়ই নষ্ট হয়ে যায়। অতএব, অর্থহীন কল্পনা ও চিন্তা-ভাবনা এবং 
কাল্পনিক ও সুদূর পরাহত বিষয়ের চিন্তা কী উপকারে আসবে? 

নি:সন্দেহে গুরুত্বপূর্ণ কর্তব্য হচ্ছে, মেধাকে নিয়ন্ত্রণ করা। এবং তাকে কল্পনা 
ও প্রশস্ত চিন্তায় নির্বিয়ে খোরাখুরির সুযোগ না দেওয়া, যা তাকে পার্থিব উপকরণ 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


তার বিভিন্ন শাখা-প্রশাখায় পরিভ্রমণ করাবে । আর তাকে এক বস্তু থেকে আরেক 
বস্তুর দিকে স্থানান্তর করবে । তবে তা তাকে প্রয়োজনীয় কোন স্থানে অবস্থান করাবে 
না। আর বিক্ষিপ্ত, অবিন্যস্ত চিন্তা-ভাবনার সুসংহত চিন্তা-ভাবনা মানুষের অত্যন্ত 
প্রয়োজনীয় বন্ত। এবং জাতিকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার কাঙ্ক্ষিত গন্ত 
ব্য। 


গন্তব্যে পৌছার উপায় কী? 

এই বিষয়ে আমরা অন্তরের দুর্বলতা ও রোগ সম্পর্কে বিশেষজ্ঞের অভিজ্ঞতার 
শরণাপন্ন হওয়ার অধিক প্রয়োজনীয়তা অনুভব করি। যে রোগ শনাক্ত করবে ও তার 
কারণ গুলো বিশেষণ করবে এবং চিকিৎসা ব্যবস্থার ব্যাখ্যা দেবে। একটি নাতি দীর্ঘ 
বক্তব্যের মাধ্যমে বিষয়টি সুস্পষ্ট করা হচ্ছে ‘ জেনে রাখো ওয়াসওয়াসা ও 
প্ররোচনার সাথে সংশিষ্ট বিষয়গুলো চিন্তা-ভাবনা কে পর্যন্ত আক্রান্ত করে। আর চিন্তা 
-ভাবনা এ গুলোকে স্মরণের বিষয়ে পরিণত করে। তার পর স্মরণ এ গুলোকে 
ইচ্ছা পর্যন্ত পৌছে দেয়, ইচ্ছা তাকে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ও কাজে বাস্তবায়ন করে। 
অত:পর তা মজবুত হয়ে স্বভাব, অভ্যাসে পরিণত হয়। তাই এগুলোকে শুরু 
থেকেই মুলোৎপাটন করা অধিকতর সহজ তা দৃঢ় ও পূর্ণতা লাভ করার পর বিচ্ছিন্ন 
করার তুলনায় । 

আর এটা জানা বিষয় যে, মানুষকে কল্পনা শক্তি মৃত বানিয়ে ফেলা এবং তা 
নির্মল করার শক্তি দেওয়া হয়নি। প্রবৃত্তির বিভিন্ন উপসর্গ তার কাছে ভিড় করবেই। 
কিন্ত ইমানের শক্তি ও জ্ঞান তাকে সর্বোত্তম জিনিস গ্রহণ ও তার প্রতি সন্তুষ্টি এবং 
তা ধারণ করার ক্ষেত্রে সহায়ক হবে । আর সবচে’ মন্দ বিষয়কে প্রতিরোধ ও তার 
প্রতি ঘৃণা ও অসন্তুষ্টি প্রকাশে সহায়তা করবে । যেমন সাহাবারা বলতেন__ 


0৬৮ এ] অপ আলী এ এ BIE UN be ais এ ১ ০০০91 dl dm 
dl: LY এ5-9531 ০০৮ ৩১:০৪ ৭ 199 6৫০৯৩ ও 2:00 এ এও 
dl এ ন্ট ১০ ৬৭] এ 
হে আল্লাহর রাসূল, আমাদের কেউ তার মনের ভেতর এমনি কিছুর উপস্থিতি 


পায় যদি তা দাহ্য বস্তু হত তা কয়লায় পরিণত হয়ে যেত। তিনি বললেন, তোমরা 
কি এমন কিছুর উপলব্ধি করেছ? তারা বললেন, জি হ্যা । তিনি বললেন, এটাই হচ্ছে 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


সুস্পষ্ট ইমান। অন্য ভাষায়, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি কুমন্ত্রণার দিকে তার 
কৌশলকে বানচাল করে দিয়েছেন। 

এ বিষয়ে দুটি বক্তব্য পাওয়া যায় । একটি হচ্ছে, তা প্রত্যাখ্যান ও অপছন্দ করা 
ইমানের সুস্পষ্ট পরিচায়ক দ্বিতীয় হচ্ছে, তার মনে শয়তানের উপস্থিতি ও প্ররোচনা 
দেয়া সুস্পষ্ট ইমান। কেননা ইমানের সঙ্গে বৈপরীত্য সৃষ্টি ও তার দ্বারা মানকে 
নির্বাসিত করার ইচ্ছায় শয়তান এমনটি করে থাকে । 

মহান আল্লাহ মানুষরে মনকে সর্বদা ঘুর্নায়মান বা তার সাদৃশ্য করে সৃষ্টি 
করেছেন। তাই তার এমন এক বস্তু দরকার যা সে বিচুর্ণ করবে। যদি তার মধ্যে 
কোন দানা রাখা হয় তবে তাকেই চূর্ণ করবে । আর যদি তার মধ্যে মাটি বা পাথর 
রাখা হয় তবে তাকেও বিচ্র্ণ করবে। অতএব, মনের ভিতরে আন্দোলিত সমস্ত 
কল্পনা ও চিন্তাশক্তি জীতায় রক্ষিত দানা তুল্য । আর জীতা কখন ও কর্মহীন, 
নির্বিকার বসে থাকে না। তাই তার মধ্যে কিছু রাখতেই হবে । মানুষের মধ্যে কারও 
জাতা এমন যে নিজেও উপকৃত হয় এবং অন্যকেও উপকার পৌছায়। আর 
অধিকাংশ মানুষ তারা বালি, পাথর ও তৃন বিচূর্ণ করে। তারপর যখন খামির ও রুটি 
তৈরির সময় আসে তখনই চূর্ণ করার পরিচয় বেরিয়ে পড়ে। 

আর এটাও জানা বিষয় যে, কল্পনার সংশোধন চিন্তার সংশোধনের তুলনায় 
অধিক সহজ । আর চিন্তার পরিশুদ্ধি ইচ্ছার পরিশুদ্ধির তুলনায় সহজ। এবং ইচ্ছার 

শোধন বিনষ্ট কর্মের প্রতিবিধানের তুলনায় সহজ । আর তার প্রতিবিধান ---- 

তাই সবচে’ উপকারী চিকিৎসা হচ্ছে, তুমি নিজেকে অর্থহীন ভাবনায় না জড়িয়ে 
অর্থপূর্ণ কাজে ব্যস্ত রাখবে । অর্থহীন বিষয় চিন্তা-ভাবনা সব অনিষ্টের প্রবেশ পথ। 
আর যে নিরর্থক ভাবনায় জড়িয়ে পড়ে তার অর্থবহ কাজগুলো ছেড়ে অধিক লাভ 
জনক কাজে নিজেকে ব্যস্ত রাখবে । আর চিন্তা, কল্পনা, ইচ্ছা ও প্রেরণা শক্তিকে 
পরিশুদ্ধ করা অধিক বাঞ্চনীয় । কেননা, এগুলোই হচ্ছে তোমার বৈশিষ্ট্য ও স্বরূপ যা 
দ্বারা তুমি আপন প্রভুর নৈকট্য বা বৈরাগ্য লাভ কর। অথচ তোমার প্রভুর নৈকট্য 
লাভ ও তার তোমার প্রতি সন্তুষ্টিই হচ্ছে সৌভাগ্যের সোপান। আর তার থেকে 
তোমার দূরত্ব ও তোমার প্রতি তার অসন্তুষ্টি হচ্ছে পূর্ণ অমঙ্গল । আর যার কল্পনাও 
চিন্তার সীমানায় দুর্বুদ্ধি ও মন্দ ভাবনার স্থান পায় তার সমস্ত কাজেই এর প্রভাব 
থাকে। 

তোমার চিন্তা ও ইচ্ছা শক্তির পরিমণ্ডলে শয়তানকে স্থান দেয়া থেকে বিরত 
থাকবে । কেননা সে চিন্তাকে এমন ভাবে বিনষ্ট করে যার ক্ষতিপূরণ অনেক কঠিন 
হয়ে পড়বে । এবং সে তোমাকে ক্ষতিকর চিন্তা ও প্ররোচনায় নিক্ষেপ করবে । এবং 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


সে তোমার ও তোমার মঙ্গলজনক চিন্তার মাঝে দেয়াল তৈরি করবে । অথচ তুমিই 
তাকে তোমার বিরুদ্ধে সহযোগিতা করেছ। তাকে তোমার হৃদয় ও কল্পনার 
মালিকানার আসনে বসিয়েছ সে এগুলোর মালিক বনে গেছে। এসব গুলির সমন্বিত 
ংশোধনের উপায় হচ্ছে, আপনার চিন্তাকে জ্ঞান ও ভাবনায় নিমগ্ন রাখা, যথা, 
তওহিদ ও তার দায়িত্ব সম্পর্কে জানা এবং মৃত্যুও তার পরবর্তী জান্নাত বা 
জাহান্নামের প্রবেশ সম্পর্কে ও মন্দ কর্ম ও তা থেকে বেঁচে থাকার উপায় সম্পর্কে 
জ্ঞান লাভ করা। ইচ্ছাও প্রতিজ্ঞার ক্ষেত্রে উপকারী ইচ্ছায় নিজেকে ব্যস্ত রাখা এবং 
অপকারী ইচ্ছা পরিত্যাগ করা । এই জীতাকে সংশোধনের মূল উপায় হচ্ছে অর্থবহ 
কাজে ব্যস্ত রাখা আর তার বিনাশ সাধান হচ্ছে অর্থহীন কাজে তাকে ব্যবহার করা । 

চতুর্থ: দায়িত্বে অবহেলাকারী অধিকাংশেরই সময় স্বল্পতা ও অবসরে অভাবের 
অভিযোগ তুলে । তবে সরেজমিনে অনুসন্ধানে তুমি লক্ষ করবে । এ গুলোর সবচে’ 
বড় কারণ হচ্ছে তাদের সময়ের বড় অংশ অর্থহীন কাজে বিনষ্ট হওয়া । তাদের 
বৈঠকগুলো থেকেও তুমি এসবের অনেক কিছুই অবহিত হতে পারবে । তুমি তা 
দেখতে পাবে ক্রীড়া-কৌতুক ও অসার গল্পের শুষ্ক পরিবেশ, নেতিবাচকতার নমুনা, 
অবহেলার আশ্রয়স্থল ও জীবনকে ধ্বংস করার পথ, অর্থবহ ও উপকারী বিষয়ে 
গুরুত্হীন। আর এ নেতিবাচক কাজের ক্ষতি আরো তীব্র হয় যখন রোগাক্রান্ত কিছু 
সৎকর্মশীলরাও তাতে লিপ্ত হয়। অত:পর তাদের আসর গুলোই মন্দের দিক প্রতীক 
সতীর্থদের মন্দ বৈঠক দুই প্রকার। তার একটি হচ্ছে, মনকে চাঙ্গা রাখা ও সময় 
কাটানোর উদ্দেশ্যে বৈঠক। এ প্রকারের বৈঠক তার পরকালের তুলনায় ক্ষতির 
পরিমাণ বেশি। আর ন্যুনতম ক্ষতি হচ্ছে, তা অন্তরকে দূষিত করে ও সময়ের 
অপচয় করে। 

তবে কোন মজলিস উদ্দেশ্যপূর্ণ ও লক্ষ্য মুখী হয়, তবে তা কখন ও লক্ষ্য থেকে 
বিচ্যুতও হয়ে থাকে । ইবনুল কায়্যিম মজলিসের কিছু ক্ষতি থেকে সতর্ক করছেন। 
তিনি দ্বিতীয় প্রকারের উলেখ করে বলেন, দ্বিতীয়ত হচ্ছে, পরস্পর একে অপরকে 
সত্য ও ধৈর্যধারণের উপদেশ এবং নাজাতের উপকরণ সমূহের ক্ষেত্রে সহযোগিতার 
ব্যাপারে পারস্পরিক মিলন বা সমাবেশ। এটা হচ্ছে মহত্তম গনিমত ও সর্বাধিক 
উপকারী বিষয়। কিন্তু তাতেও তিনটি ক্ষতির দিক রয়েছে। 

প্রথমত: প্রয়োজনের তুলনায় অধিক কথাবার্তা ও মেলামেশা বা ঘনিষ্ঠতা 
অর্জন। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


তৃতীয়ত: এটি একটি মনের আকাজ্কা ও অভ্যাসে পরিণত হয়ে যাবে। যা দ্বারা 
উদ্দেশ্য ব্যাহত হবে। এতদ সত্তেও ভালোদের সংস্পর্শ অর্জন এবং নেককার 
মুরুব্বিদের সানিধ্যর প্রতি গুরুত্বারোপ করতে কোন নিষেধ নেই। 

তবে গুরুত্বের বিষয় হচ্ছে, সঙ্গী নির্বাচন দুরদর্শিতা ও উত্তম নির্বাচন করা। 
আর নিজেকে উপকারী মজলিসে নিয়মানুবর্তিতার সাথে সময় দিতে প্রস্তুত করা। 
আর মজলিসে আলোচিত কথা-কাজ ও বিশ্বাসের সঙ্গে নিজেকে পরিমাপ করা এবং 
তার জন্যে চেষ্টা সাধনা করা। কেননা এ ব্যাপারে অবহেলা ক্ষতি ডেকে আনবে। 
আবার কখনোও এ অভিযান অর্থহীন বিষয়ের দিকেও মোড় নিতে পারে । আর সে 
মুহূর্তে অর্থহীন ও ক্রীড়া কৌতুকে আসক্ত অন্তর মন্দ ও অর্থহীন বৈঠক উপস্থিত হতে 
প্ররোচিত হতে পারে। আর এটাই হচ্ছে শয়তানের পদক্ষেপ । মোট কথা হচ্ছে 
আড্ডা ও মেলামেশা হচ্ছে অঙ্গী। নফ্সে আম্মারা বা নফ্সে মুতমাআন্নাহ উভয়ের 
জন্য। এই মিশ্রণ থেকে ফলাফল প্রকাশ পাবে । মিশ্রণ যদি উত্তম হয় তবে তার 
ফলাফল ও ভালো হবে। এমনকি পবিত্র আত্মাসমূহ তার মিশ্রণ ফেরেশতা থেকে। 
আর মন্দ আত্মা তার মিশ্রণ শয়তান থেকে । তাই আল্লাহ তাআলা তার প্রজ্ঞায় ও 
কৌশলে পুণ্যবতী নারীদেরকে পুণ্যবান পুরুষদের জন্য এবং মন্দ নারীদেরকে 
মন্দাপুরুষদের জন্য নির্বাচন করেছেন। 

মানুষের কাজও গুরুত্বের বিষয়ের প্রতি দৃষ্টিপাত করলে তাদের অর্থহীন ব্যস্ত 
তার পরিমাণ সম্পর্কে উপলব্ধি করতে পারবে । ক্রীড়া-কৌতুক, আনন্দ, উলস ও 
আনন্দদায়ক বা খেলাধুলা এবং হাত পায়ের নিরর্থক সমস্ত আন্দোলন । নানা ধরনের 
অর্থহীন প্রতিযোগিতা রান্না ও পোশাকের গ্রন্থাদী এবং গল্পের আসর ও নিরর্থক 
আনন্দ ভ্রমণ। বিভিন্ন চ্যানেল ও সম্প্রচারের পরিবেশিত অনুষ্ঠানের গভীর 
মনোনিবেশ এবং বিশ্ব সংবাদের গূঢ় রহস্য উদ্ঘাটন যা সংশিষ্ট ব্যক্তিদের ছাড়া 
অন্যদের কোন উপকারে আসে না। পত্র-পত্রিকা, ম্যাগাজিন পাঠ ও অর্থহীন 
পড়াশোনা সহ আরো অনেক নিষিদ্ধ জিনিস রয়েছে। সুস্পষ্ট নিষিদ্ধ বস্তু দেখা ও 
শোনা যথা : পোশাক প্রদর্শনকারী নারীদের প্রতিযোগিতা ও সুন্দরী প্রতিযোগিতা । 
তারা এসব কিছু তোমাকে এই বিশ্ব ও তার কল্যাণ সম্পর্কে অবহিত করবে । আর 
তার ভ্রান্ত চেষ্টা তোমার কাছে সুস্পষ্ট করবে। অথচ সে মনে করছে কত উত্তম 
কাজই না সে করেছে। যারা আল্লাহ ও পরকালের বিশ্বাস রাখে না তাদের থেকে 
যদি এ কাজ প্রত্যাশিত না হয় তা হলে মুসলমানদের অবস্থা কী? 
তাদের কারো অধিকাংশ গুরুত্ব মানুষ লক্ষ্য করে তাদের তিক্ততা বেড়ে যায়। এদের 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


সম্পর্কে প্রথম বক্তব্য হচ্ছে তারা যেন বয়স ফুরিয়ে যাওয়ার নিজেদের নিয়ে হিসাব- 
নিকাশ করে। 

ইবনুল কায়্যুম রহ. বলেন, পদক্ষেপের সংরক্ষণ হচ্ছে নিজের কদমকে 
সওয়াবের প্রত্যাশা ছাড়া স্থানান্তর না করা । যদি তার পদক্ষেপে অতিরিক্ত সওয়াব 
প্রাপ্তি না হয়, তবে বসে থাকাই উত্তম । আর প্রত্যেক মুবাহ কাজে আল্লাহর উদ্দেশ্যে 
নিয়ত করলে তা সওয়াব হিসেবে পরিগণিত হবে। শরীর ও অঙ্গ-প্রত্যঙ্গের সমস্ত 
কাজ ও আন্দোলনও ঠিক অনুরূপ । 


জবান বা বাকশক্তি 


মানুষের উপর আল্লাহর অনুগ্রহ ও নেয়ামতরাজীর মধ্য থেকে আল্লাহ মানুষকে 
তার শরীরের যে অঙ্গ-প্রত্যঙ্গ সমূহদান করেছেন তা অন্যতম । সে তার ইচ্ছামতো 
নিজের প্রয়োজনের মুহূর্তে এগুলোকে ব্যবহার করতে পারে । এবং তার প্রতি কারো 
এহসান ছাড়াই সে এগুলোকে তার প্রভুর আনুগত্যে নিয়োজিত করতে পারে। এই 
অঙ্গ-প্রত্যঙ্গ সমূহ থেকে বাকশক্তি একটি । এটি একটি গুরুত্ব পূর্ণ হাতিয়ার । সক্রিয় 
অন্ত্র। এর মাধ্যমে মানুষ তার ইচ্ছা অভিলাষ ব্যক্ত করে থাকে । এবং তার অভীন্সা, 
আকাঙ্ক্ষা পূরণে তা ব্যবহার করতে পারে। সে তার মাধ্যমে কথা বলে আহ্বান 
করে, এবং তার মধ্যমেই নিজের চিন্তা ও মতামত প্রকাশ করে । তার মধ্যমে স্বীয় 
প্রভুর কালাম পাঠ করে এবং তার জিকির করে। এবং এর মধ্যমে মানুষ অপরকে 
নসিহত উপদেশ, দিকনির্দেশনা ও পথ প্রদর্শন করে। এবং সৎকাজের আদেশ অসৎ 
কাজের নিষেধ প্রদান করে ইত্যাদি । 

বাকশক্তির গুরুত্ব, সংরক্ষণ ও তাকে সমূহ প্রকারের অকল্যাণ ও অমঙ্গলের 
জন্য ব্যবহার থেকে সতকীকরণ সম্পর্কে কোরআন ও সুন্নায় অনেক আলোচনা 
এসেছে, মানুষ যে বাকশক্তির মাধ্যমে কথা বলে তার গুরুত্ব বর্ণনা করে আল্লাহ 
তাআলা বলেন- 


18:3৯ এল CBI ITN IH ৮ bal 
‘(ক্ষুদ্র একটি শব্দ সে উচ্চারণ করে না, যা সংরক্ষণ করার জন্যে একজন সদা 
সতর্ক প্রহরী তার সাথে নিয়োজিত থাকে না৷” 





১ সুরা কফ : ১৮। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


NAY : Las dF 15066 LES 
‘তারা যা কিছু বলে তা আমি (তাদের হিসেবের খাতায়) লেখে রাখব ।+ এবং 
তিনি বলেন 
505 2425 8554 55905586৬52 
০:21 01485 
“তোমরা এ (মিথ্যা)কে নিজেদের মুখে মুখে প্রচার করছিলে, নিজেদের মুখ 
দিয়ে এমন সব কথা বলে যাচ্ছিলে যে ব্যাপারে তোমাদের ফেতনা কিছুই জানা ছিল 
না, তোমরা একে একটি তুচ্ছ বিষয় মনে করছিলে, কিন্তু তা ছিল আল্লাহর কাছে 
একটি গুরুতর বিষয় ৷ 
করেছেন। 
১৭ ৩5 ৯3 B35 5 504 Hf Lys এন 


NE: PCG লি জি SYS আ ৪৮ 9৩ 45৩৮৪ 
‘এদের অধিকাংশ গোপন সলাপরামর্শের ভেতরেই কোনো কল্যাণ নিহিত থাকে 
নেই। তবে যদি কেই এর দ্বারা কাউকে কোনো দান খয়রাত, সৎকাজ ও অন্যের 
লক্ষ্যে যদি কেউ, আর আল্লাহ তাআলা র সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কেউ এসব কাজ 
করে তাহলে অতি শীঘ্রই আমি তাকে মহা পুরস্কার দেবো ।১ রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম শব্দের গভীর প্রভাব বিস্তার সম্পর্কে বলেন, 
SA ৩৪ ৮ এ এ] ও ক dx কট গেছ ও ASL MSY ৫৯১ এ 


As 
“মানুষ যে শব্দ ব্যবহার করে কথা বলে তার মাধ্যমে সে জাহান্নামে পূর্ব ও 
পশ্চিমের দূরত্বে নিক্ষিপ্ত হবে। 





১ আল-ইমরান : ১৮১। 
২ আননূর : ১৫ 
* আননেসা : ১১৪ 








তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


অতএব, মানুষের জন্য সমুচিত হল তার বাকশক্তিকে সংরক্ষণ করা। এবং 
কেবল মাত্র সত্যও শাশ্বত কথা ছাড়া ভিন্ন কোন কথা না বলা যথা: আল্লার জিকির। 
এবং তার পবিভ্রতম গ্রন্থ পাঠ করা । মানুষের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ভ্রাতৃত্ব সৃষ্টি 
করা, তাদেরকে সঠিক পথ প্রদর্শক করাও উপকারী ঘটনা, মুবাহ কথা বার্তা 
ইত্যাদি । বাকশক্তির প্রভাবে বিশেষ গুরুতে কারণেই ইসলাম মানুষের উপর তাকে 
সঠিক পন্থা ও কল্যাণময় পদ্ধতিতে ব্যবহারের বিশেষ গুরুত্ব দিয়ে থাকে । এতটুকু 
সক্ষম না হলেও ন্যুনতম চুপ থাকার মাধ্যমে তাকে হেফাজত করা । এবং অর্থহীন 
বিষয়ে বাক্যব্যয় না করা। সহিহাইনে উদ্ধৃত হয়েছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লাম বলেছেন, 

৬415৯ 4১ ০৯৩] 003 BL PRON ৩৪ 

যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের প্রতি বিশ্বাস রাখে তার উচিত কল্যাণের কথা 
বলা অথবা চুপ থাকা । 

মুয়ায ইবনে জাবালের রা. হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লাম তাকে অবহিত করেছেন, কোন বস্তু জান্নাতে প্রবেশ করাবে এবং 
জাহান্নামে থেকে দূরে রাখবে । এবং কল্যাণের দরজাসমূহ ও তার খুঁটি, মীসচুড়া কী 
তা জানিয়েছেন। অত:পর তিনি তাকে বলেছেন, 
JG ৮৮০১ EG dls bbl :১০০ JE als ৬৪১ 4১৬৪ এস) 


ত 


এপ dl de 0 ix MSS 5 ৪০০05 dl ও b ADB 0১৩৬ ৪ ৪) 
4 1-4০৩ 4 Ul ও ll ৬০৩ ০৯৪ Ss L ll USS): ny 


(শা ০৮০০০ ১1-৮৯০০ 
“আমি কি তোমাকে এসব কিছুর নিয়ন্ত্রক কি বলব না? মু‘য়ায বললেন, অবশই 
হে আল্লাহর নবী! অত:পর তিনি তার জিহ্বা ধরলেন, বললেন তোমার উপর কর্তব্য 
হল একে সংযত রাখা । অত:পর আমি বললাম, হে আল্লাহর নবী ! আমরা যে 
সাধারণত: কথাবার্তা বলি সে ব্যাপারেও কি হিসেবের মুখোমুখি হব। রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, হে মু‘আয ! তোমার মা অযথা কষ্ট স্বীকার 
করেছেন। মানুষকে নিজ চেহারা কিংবা গর্দানে ভর করে জাহান্নামে নিক্ষেপ করবে 
কে £-তাদের জবানের কৃত উপার্জন ছাড়া!’ "তিরমিজি বর্ণনা করেছেন, 





তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


:00 ৮৮5 ade Bl এডি লু] এত | ৬৪০ GBI dl ০ cp Ii If 
-05৯):০ Sami ১৬৯৭ ৫৮০৪৬৬৯৪০1৬ 

যে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আসসাকাফি রা. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম-কে প্রশ্ন করলেন, আমি আমার বিষয়ে সবচে বেশি ভয় করেন? অতঃপর 
তিনি জিহ্বা স্পর্শ করলেন এবং বললেন, “এটা? । 

অতএব যে মুসলমান দুনিয়া ও আখেরাতে শাস্তি ও অকল্যাণ কামনা করে তার 
উপর দায়িত্ব হল যে তার কথাকে সুষমামন্ডিত করবে এবং জিহ্বা কে সংযত, 
সংরক্ষণ করবে। কেননা অল্পকিছু কথাও তাকে কখনো দুনিয়াও আখেরাতে 
ধ্বংসাত্মক পরিণাম ও ভয়াবহ ফলাফলে র দিকে টেনে নিয়ে যাবে। 

জবানের বিপর্যয় ও বিপদ সমূহ 

জবানের উপসর্গ সমূহ যা ধ্বংস ও বিপর্যয়ের মুখোমুখি দাড় করায় তা অনেক। 

(১) আল্লাহর সঙ্গে শিরক করা বা শিরকের দিকে নিয়ে যায় এমন কাজ করা : 

এই শিরক হল জবানের সবচে বড় বিপদ । মানুষ কখনো এমন কোন শব্দ 
ব্যবহার করে কথা বলতে পারে যা তাকে জাহান্নামে প্রবিষ্ট করবে । যেমন যে শিরক 
যুক্ত কোন শব্দ উচ্চারণ করল । যেমন আল্লাহর দ্বীন বা কোরআন বা রাসূল সম্পর্কে 
তাচ্ছিল্য পূর্ণ কোন কথা বলল যদিও তা ঠাট্টা বা উপহাস ছলে হোক না কেন। 


আল্লাহ তাআলা এবিষয়ে সুস্পষ্ট করে বলেন, 
BBL BB Bae 08৬271558৮2 2 5 ছা বুক তবু এ 254 3407 
0৮ MLSE Bi LE MES 2০৩৮ EE ৩০০ of OSU AS 


27,983 (4 


০ ৩৪. পার্পা 95 7 1 ৮1৫৮ 2 ; ন টে রব রর ০ Hes ০৮ রে তর পা 
45255 BUG dU BLAS ০০৬০৮ এ ০ পি ৬5 Sb 
286 ০4 Re Bb ৩০ ০ 998 এ 0৪ ২৪10 SEs 


৩2৬৩ 

(এ) মোনাফেকরা আশঙ্কা করে, তোমাদের উপর এমন কোনো সুরা নাজিল 
হয়ে পড়ে কিনা, যা তাদের মনের ভেতরে কোনো লুকিয়ে থাকা) সব কিছু ফাস 
করে দেবে, (হে নবী) তুমি এদের বলো, হা যতদূর পারো তোমরা বিদ্রপ করে 
নাও, অবশ্যই আল্লাহ তাআলা (এমন কিছু নাজিল করবেন, যাতে তিনি যে) সব 
করো তারা বলবে (না) আমরা তো একটু কথাবার্তা ও হাসি কৌতুক করে ছিলাম 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


মাত্র, তুমি (তাদের) বলো, তোমরা কি আল্লাহ তাআলা তার আয়াত সমূহ ও তার 
রাসূলকে বিদ্রপ করছিলে ৷ 

শিরকের প্রকার সমূহে থেকে একটি ‘আশ শিরক আল আসগর" ক্ষুদ্রতম 
শিরক । আর তা হলো কবিরা গুনাহ সমূহের সবচে বড় গুনাহ । তবে তা ধর্ম থেকে 
বের করে কুফর পর্যন্ত পৌছায় না। যথা: আল্লাহ ব্যতীত অপর কারো নামে কসম 
খাওয়া । এবং “মাশা আল্লাহ্‌’ ও “মাশা ফুলান বলা’ এবং এমন বলা যে, যদি আল্লাহ 
এবং অমুক না হত ইত্যাদি। অতএব একজন মুমিনকে এসব বিষয়ে সতর্ক ও 
সজাগ থাকতে হবে। 

(২) মিথ্যা: মিথ্যা হল বাস্তবের সঙ্গে সংগতিহীন কোন বিষয় সম্পর্কে সংবাদ 
দেওয়া । এটা জবানের সমূহ বিপদের মধ্য থেকে সর্বাধিক ক্ষতিকর । 

এবং গুনাহ ও অপরাধ সমূহের মধ্যে সবচে" কঠিন, মারাত্মক আর জঘন্যতম 
হল আল্লাহর ব্যাপারে মিথ্যা বলা । এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 
বিরুদ্ধে মিথ্যা বলা। আল্লাহ তাআলা বলেন__ 

88090 SEY EB এ ৩৫৩ 3 US Gs এও ০1৮০ 

“তার চাইতে বড় জালেম আর কে আছে, স্বয়ং আল্লাহ তাআলা সম্পর্কে কোনো 
মিথ্যা কথা রচনা করে কিংবা তার কোন আয়াতকে অস্বীকার করে, এ ধরনের 
জালেমরা কখনো সাফল্য লাভ করতে পরবে না৷" 

মহান আল্লাহ তাআলা আরো বলেন, 


dl ds FE HA MG ৩৮15 এও (গা ৩০৪৫ 6 1৩ YG 
14:0৯ SALE NY CIN 4০ I di SL CHI 
‘তোমাদের জিহ্বা আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে বলেই কখনো 
একথা বলো না যে, এটা হালাল ও এটা হারাম(জেনে রেখো), যারাই আল্লাহর উপর 
মিথ্যা আরোপ করে, তারা কখনোই সাফল্য লাভ করতে পারবে না৷" 
আলি রা. এর বর্ণনায় শায়খাইন রেওয়াত করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম বলেছেন__ 





১ সূরা তওবা : ৬৪,৬৫ ৷ 
২ আল আনয়াম : ২১ ৷ 
* আন নাহল : ১১৬। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


১৮] ০৬৩ Ce ভন্ড ০০ SB এ পনি 
“তোমরা আমার বিরুদ্ধে মিথ্যা বলো না, যে আমার বিরুদ্ধে মিথ্যা বলল সে 
জাহান্নামে প্রবেশ করবে ।' 
সালামাহ বিন আল আকওয়া থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম-কে বলতে শুনেছি _ 
J ০০ is EB BTL ৬০ এ ৩০ 
“যে আমার ব্যাপারে এমন কথা বলবে যা আমি বলিনি, সে জাহান্নামে তার 
আবাস গড়ে নিক। 
মিথ্যার প্রকার সমূহ থেকে উপহাস বা ক্রীড়া কৌতুহল ছলে মানুষের উপর 
মিথ্যা বলা। আসহাবুসসুনান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা 
করেন, রাসূল সান্রাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন 


41029 এ hs ৭৬20 ৭ এত] LIAL DIE ০ ০55 


“দুর্ভোগ এ ব্যক্তির যে এমন কথার অবতারণা করল যার কারণে কওম 
অট্টহাসিতে ফেটে পড়ে । তার জন্য দুর্ভোগ, দুর্ভোগ, । মানুষের উপর মিথ্যা বলার 
অন্তর্ভুক্ত হচ্ছে বেচা-কেনা, কথাবার্তা ইত্যাদিতে মিথ্যা বলা, এ সব কিছুর ফলাফল 
মন্দ এবং পরিণতি অশুভ । রাসূল সান্রাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানিয়েছেন, 
মিথ্যা অশ্লীলতার দিকে পথ-প্রদর্শন করে। আর মিথ্যুক তার মধ্যে মুনাফেকদের 
বৈশিষ্ট্য সমূহের একটি বৈশিষ্ট্য পাওয়া যায়। 

(৩) গিবত বা পরনিন্দা ও কুৎসা রটনা করা. 

পরনিন্দা ও কুৎসা রটনা এ দু'টি মারাত্মক বস্ত। এ দু'টি বস্তু সমস্ত নেককে 
কেটে ফেলে এবং এমন ভাবে খেয়ে ফেলে যেমন আগুন লাকড়ি খেয়ে ফেলে । 
গিবত হল, তোমার ভাইয়ের এমন আলোচনা যা সে অপছন্দ করবে । নামীমা হল, 
একজনের কথা আরেক জনের কাছে বলা, ঝগড়া ফাসাদ সৃষ্টি করার উদ্দেশে । তাই 
এই দু'টি বিষয়ে পূর্ণ সতর্ক থাকার ব্যাপারে বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে। কারণ 
এগুলোর মন্দ প্রভাব ও ধ্বংসাত্মক পরিণাম রয়েছে। যেমন সমাজের সদস্যদের 
মাঝে হিংসা দ্বেষ শত্রুতা বিস্তার লাভ করা । আল্লাহ বলেন, 


26০ রা ia Saf 15 2 ০2258 EB Hiss dos 2127 
15219 ৮৯০৫৩ 5 ৬7৮ ০5 ০15৭ CE Lax AS ANG 
$Y: Ay (5 SF 49 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


একজন আরেক জনের গিবত কারো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের 
গোশত খেতে পছন্দ করবে । আর অবশ্যই তোমরা এটা অত্যন্ত ঘৃণা করো, এসব 
ব্যাপারে আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুল করেন । এবং 
তিনি একান্ত দয়ালু ৷” এবং আল্লাহ তাআলা বলেন, 
$y B54 5 
দুর্ভোগ রয়েছে এমন প্রত্যেক ব্যক্তির জন্যে, যে (সামনে পেছনে মানুষেদের) 
নিন্দা করে।' আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম-কে বলি, 
LU 2৪ ০৭ 0559 155 io ০০ Dm 
আপার কি সাফিয়্যাকে উপযুক্ত মনে হয়, তার উদ্দেশ্য ছিল সাফিয়্যা ছিল বেটে 
এর প্রতি ইঙ্গিত করা। অত:পর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন__ 
এ) সপ 26 ৮ 50245 49 5৫ 
তুমি এমন শব্দটি উচ্চারণ করেছ যদি সমুদ্রের পানি দ্বারাও তা মোছা যেত 
আমি মুছে ফেলতাম ৷’ হুযাইফা রা. থেকে বর্ণিত তিনি বলেন,আমি রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম-কে বলতে শুনেছি, 
০০৩ এল ০৯০৩ 
চোগলখোর জান্নাতে প্রবেশ করবেনা ৷’ 
(৪) যুর অর্থাৎ বানোয়াট ও অসার বলা । 
প্রকৃত অর্থে ‘যুর’ হল কোন বস্তুকে তার প্রকৃত রূপের বিপরীত সুন্দর ও 
আকর্ষণীয় রূপে উপস্থাপন করা। যেন কোন দর্শক বা শ্রোতা তার প্রকৃত অবস্থার 
বিপরীত পরিচয়ে তাকে চিনতে পারে । এই অর্থে অসার অলীক কথাবার্তাকে “ঘুর' 
হিসেবে গণ্য করা হয়। কোরআন ও হাদিসে এই যুর আক্রান্ত থেকে সতর্কও ভীতি 
প্রদর্শন করা হয়েছে। মোমিনের বর্ণনায় আল্লাহ তাআলা বলেন__ 


VY 33০20839054 3500 





১ আল-হুজুরাত : ১২। 
২ আল-হুমাযাহ : ১। 





তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


‘যারা অসার, বানোয়াট সাক্ষ্য দেয় না।" এবিষয়ে সতর্ক করে আল্লাহ 
বলেন__ 
{Ye LF 5990 0B SSG SEIN ৩5 SE Bb 
‘অতএব এখন মূর্তি পূজার অপবিত্রতা থেকে বেঁচে থেকো । এবং বেচে থেকো 


সব ধরনের কথা থেকে ।২ আবি বাকরা থেকে বর্ণিত তিনি বলেন, নবী সাল্লাল্লাহু 

আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 

৪২০৪০4৬1751 :9 dl 4৯৮55 193 ON ILS ০5 ST YI 

4) 10৩ ভে ২০০০ ০9 ৬ ১5১] 099১1 LUO ES ৩৬৪ 2 cn 

ES 

আমি কি তোমাদের সবচে বড় কবিরা গুনাহ সম্পর্কে অবহিত করব না? তিন 

বার। সাহাবারা বললেন, অবশ্যই হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া 

সাল্লাম । তিনি বললেন, আল্লাহর সঙ্গে শিরক করা এবং মাতাপিতার অবাধ্যাচরণ 

করা এবং তিনি হেলান দিয়ে বসলেন, অত:পর বললেন, তোমরা যুর থেকে বেঁচে 

থেকো অত:পর তিনি বার তা পুনরাবৃত্তি করতে থাকেন। এমনকি আমরা বলতে 

লাগলাম হায় তিনি যদি চুপ করতেন । 

(৫) অপবাদ দেওয়া : কোন ব্যক্তি অপর ব্যক্তিকে ব্যভিচারের অপবাদ দেওয়া । 
যেমন এ কথা বলা হে, ব্যভিচারকারী বা ব্যভিচারকারীর সন্তান অথবা হে লুতি! আর 
এটা জবানের একটা জঘন্যতম বিপদ । এবং কবিরা গুনাহের অপরাধ । আল্লাহ 
তাআলা এ গুনাহের অধিকারী ব্যক্তিকে দুনিয়াও আখেরাতে অভিশপ্ত সাব্যস্ত 
করেছেন । আল্লাহ তাআলা বলেন__ 

৩০5 খাও Gil 3198 ৩ ৬১০ ০৪০ SAY গা & 


18:5৯ SSE EAE rp ol ডি ৪7০ 

‘যারা সতী-সাধ্বী নারীদের প্রতি (ব্যভিচারের) অপবাদ আরোপ করে, যারা (এ 
অপবাদের ব্যাপারে) কোন খবরই রাখে না, (সর্বোপরি) যারা ঈমান দার, তাদের 
প্রতি অপবাদ আরোপকারী) এসব মানুষের জন্যে দুনিয়া ও আখেরাতের উভয় 





* আল-ফুরকান : ৭২। 
২ আল-হজ্ব : ৩০। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


স্থানেই অভিশাপ দেয়া হয়েছে, (উপরন্তু) তাদের জন্যে রয়েছে কঠোর আজাব, “সে 
দিন তাদের কৃতকর্মের সম্বদ্ধে (স্বয়ং) তাদের জিহ্বা সমূহ, তাদের হাতগুলো ও 
তাদের পা গুলো তাদের বিরুদ্ধ সাক্ষ্য দেবে ।”* আবু হুরায়রা রা. হতে বর্ণিত তিনি 
বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন__ 
EDU la gl ৬৮ এও 2৬০ ৮9 li Hl rll 
“তোমরা সাতটি ধ্বংসাত্মক বস্তু থেকে বেঁচে থাকো । এবং তার মধ্যে থেকে 
উল্লেখ করেছেন । সতী-সাধ্বী মুমিন নারীদের অপবাদ দেওয়া । 
(৬) অশ্লীল কথা-বার্তা ও গাল মন্দ করা । 
এটা জবানের একটি অন্যতম বিপদ ও সমস্যা । মানুষকে এর জন্য হিসাব 
দিতে হবে। কেননা মানুষের প্রতিটি শব্দও উচ্চারণ গণনা করা হচ্ছে। আল্লাহ 
তাআলা বলেন__ 
A: SF এল ২55803155৯৪ bili 
‘একটি শব্দও সে উচ্চারণ করে না, যা সংরক্ষণ করার জন্যে একজন সদা 
সতর্ক প্রহরী তার পাশে নিয়োজিত থাকে না।২ 
শাইখাইন আবু মুসা আল আশআরী রা. থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি 
বললাম হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! কোন মুসলিম শ্রেষ্ঠ? 
তিনি বললেন__ 
-০০৩৪ এ ০০ Ld ৮৩ ৩৪ 
“যার জবানও হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে ।” 
সাহাল ইবনে সাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন_ 
Edd ০ম এও on bs এ ওই ও Ge ০ 
“যে ব্যক্তি তার দুই চোয়াল ও দুই উরু-সন্ধির মধ্যবতী স্থানের জিম্মাদারি নিবে 
আমি তার জন্যে জান্নাতের জিম্মাদার নিব ৷’ আব্দুল্লাহ ইবনে ওমর রা. থেকে বর্ণিত, 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন__ 





১ আন-নূর : ২৩-২৪। 
২ কফ : ১৮। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


. এ] cas Nl IGS ৩৬ SL ০৮০ 6০2 ১৬ Las ০৩ এ৯০ ভা 

যে কোন ব্যক্তি তার অপর ভাইকে কাফের বলে সম্বোধন করল তবে এ কথাটি 
এই দু'জনের একজনের প্রতি ফিরে আসবে । যদি তার কথা বাস্তবের অনুরূপ হয় 
তাহলে তো হল, অন্যথায় এ কথা তার দিকে ফিরে আসবে । সাবেত ইবনে রা. 
থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন__ 

AES ০০৪ ৮ 

“মুমিনকে অভিসম্পাত করা তাকে হত্যা করার নামান্তর ।ইবনে মাসউদ রা. 
থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন__ 

sil ও ০০০৩ Ys ull), ০০৮৭১ ০18০০] 
মুমিন তিরস্কারকারী, অভিসম্পাতকারী হতে পারে না। 

“মোট কথা মুসলমানের উপর কর্তব্য হল যে এসব বিপদ ও বিপর্যয় থেকে 
বেঁচে থাকবে । এবং তার জবানকে সংযত ও নিয়ন্ত্রিত রাখবে । নিজেকে এমন কথা 
উচ্চারণে অভ্যস্ত করবে যা দুনিয়া ও আখেরাতে তার জন্যে কল্যাণ বয়ে, আনে, 
যেমন জিকির, কোরআন পাঠ, দোয়া, দাওয়াত, নসিহত বৈধ কথোপকথন ইত্যাদি । 
অথবা নীরব ও নিশ্চুপ থাকবে। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


শ্রবণ শক্তি বান্দার প্রতি আল্লাহ তাআলার মহান নেয়ামত ও অনুগ্বহ। তাই 
পবিভ্রতম মহান আল্লাহ বলেন__ 
হাতির HA ৮05 ভু ৫৬৬ এভঁ , 8 ০2৮52 কচ 
9৮313 ELS এও আট ৩৬ এ তিশা ০৬ ০2 SEF কও 
EVA: Jolly 03226 রত BN 
জানতে না, এবং তিনি তোমাদের জন্য দিয়েছেন শ্রবণ, দৃষ্টি শক্তি ও অন্তর সমূহ, 
যাতে তোমরা কৃতজ্ঞ হও ৷” 
উপরন্ত জ্ঞানের বৃহৎ উপকরণ সমূহের মধ্য থেকে এটি একটি । একারণেই 
কোরআন এর প্রতি বিশেষ গুরুত্বারোপের কথা পুরাবৃত্তি হয়েছে। যেমন আল্লাহ 
তাআলার বাণী__ 
SATIN 9৩৬৩৭ ০০৩০ 6৮ ০৯১১ Gai 
“তারা কি ভূপৃষ্ঠে বিচরণ করো না। অত:পর তাদের জন্যে যে হৃদয় রয়েছে তা 
দ্বারা তারা উপলব্ধি করবে অথবা তাদের কান রয়েছে যা দ্বারা শ্রবণ করবে ৷’ 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শ্রবণ শক্তির ভয়াবহতা সম্পর্কে 
বলেন__ 
০7201 ১৩১ ০৮৪৬ de ১ ))-৩ Cl rr বি না rl 4 শী 


Ly fe Als ০১৯৮ Uy ১৩ oS ০০১ ০০৯০৩ লা LAL) ১৪১৭৩ 


lS 0981 4০5 ৫ 9০৯3 29৪৫ ০৩ Als ০১০০ 





১ আন-নাহল : ৭৮। 
২আল-হজ্ব : ৪৬। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


‘আদম সন্তানের জন্যে তার ব্যভিচারের অংশ লিপিবদ্ধ হয়ে রয়েছে। 
অবশ্য্তাবী রূপে সে তার মুখোমুখি হবে । অতএব, দৃষ্টি দ্বয় উভয়ের ব্যভিচার হল 
দৃষ্টি নিক্ষেপ, কর্ণ দ্বয় উভয়ের ব্যভিচার হল শ্রবণ শক্তি, জবান তার ব্যভিচার হল 
কথা এবং হাত তার ব্যভিচার হল ধরা, এবং পা তার ব্যভিচার হল চলা, এবং অন্তর 
বাসনা ও আকাজ্ষা পোষণ করে এবং লজ্জাস্থান তা বাস্তবায়ন করে অথবা মিথ্যা 
সাব্যস্ত করে।' 


শ্রুত বিষয়ের প্রকারভেদ : 

শ্রত বিষয় তিন প্রকার : প্রথমত: আল্লাহ যা পছন্দ করেন এবং তার প্রতি 
সন্তুষ্ট । এমন বিষয় শোনা পছন্দনীয়, কোরআনুল কারীম শোনা সর্বোত্তম শ্রবণ । এই 
শ্রবণ তিনটি স্তরে বিন্যস্ত । 

নিছক শোনা, এবং তার চেয়ে উর্ধ্বে হল চিন্তা ও বুঝার উদ্দেশে শোনা এবং 
তার চেয়ে সর্বোচ্চ হল, উত্তর ও সাড়া দেওয়ার উদ্দেশে শোনা । আর শেষোক্ত 
প্রকার পূর্বের প্রকার সমূহকে অন্তর্ভুক্ত করে। 

এবং পছন্দনীয় শ্রবণের অন্তর্ভুক্ত রয়েছে জুমআর খুতবা শোনা । পিতা-মাতার 
কথা শোনা, কেননা তা থেকে মুখ ফিরানোর কোন সুযোগ নেই যতক্ষণ তা গুনাহে 
পর্যবসিত না হয়। এবং উপদেশ দানকারীর কথা শোনা । এর অন্তর্ভুক্ত রয়েছে 
ওয়াজ নসিহত শোনা এবং উপকারী ইলম পাঠ করা এবং তার সর্বোচ্চ হল শরিয়ত 
বিষয়ক ইলম, অন্যান্য সব উপকারী উলুম তার সঙ্গে সংযুক্ত। 

দ্বিতীয় : মুবাহ, অনুমোদিত শ্রবণ; যা আল্লাহ পছন্দ করেন না এবং 
বিরোধিতাও করেন না। এবং যার কর্তাকে প্রশংসাও করেন না। এবং অপদস্ত করেন 
না। এমন বিষয় শোনা মুবাহের অন্তর্ভূক্ত । এই নিয়ম প্রত্যেক এ শ্রবণের ক্ষেত্রে 
প্রযোজ্য যার তিরস্কার বর্ণনায় শরিয়ত কোন বক্তব্য প্রদান করেনি । এই প্রকারের 
অনেক উদাহরণ রয়েছে। তন্ুধ্যে এমন গল্প ঘটনা যাতে কোন অশ্ীলতা মিথ্যার 
আশ্রয় নেই । এবং এর অন্তর্ভূক্ত হচ্ছে সাধারণ মুবাহ কথাবার্তা ইত্যাদি । 

তৃতীয়ত: এমন শ্রত বিষয় যা আল্লাহ তাআলা অপছন্দ ও বিরোধিতা করেন। 
এবং তার ব্যাপারে নিষেধারোপ করেন। এবং তা প্রত্যাখ্যান করাদের প্রশংসা 
করেন। এমন বিষয় শোনা ঘৃণার্থ। আর তা থেকে সংযত থাকা ওয়াজিব। 
অবশ্যপালনীয় কর্তব্য । এটা এভাবে হবে যে, মুসলমান আল্লাহ তাআলার পছন্দনীয় 
বিষয়ে এক্যমত পোষণ করবে এবং তার অপছন্দনীয় বিষয় থেকে বেঁচে থাকবে । এ 
বিষয়ের অনেক উদাহরণের মধ্য থেকে কিছু বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


(১) দ্বীনকে অপছন্দ করে এমন কিছু শ্রবণ করা। 

দ্বীনকে তিরস্কার করা অনেক বড় হারামের অন্তর্ভূক্ত । বরং তা কুফর পর্যন্ত 
পৌছিয়ে দেয়। অতএব, যে ব্যক্তি এমন কিছু শোনাবে তার উপর কর্তব্য হল তা 
প্রত্যাখ্যান করা এবং দ্বীনের পক্ষে এর মুকাবেলা করা । অন্যথায় তার জন্যে যে 
এমন কথাবার্তা বলে তার সঙ্গে কথাবার্তা বলা জায়েজ নেই । আর নিশ্চুপ ভাবে তার 
সঙ্গে ওঠা বসা সবচে’ বড় হারাম । আর তার নিকটবর্তী হারামের অন্তর্ভুক্ত হল। 
উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব তথা সাহাবায়ে কেরাম, উলামা ও মুছলেহ নেক ব্যক্তিদের 
সমালোচনা ও তিরস্কার করা। তারাই হলেন এই দ্বীনের কর্ণধার, বাহক প্রচারক। 
তাই তাদের মান-মর্যাদা রক্ষার্থে তাদের পক্ষে প্রতিরোধ করা সর্বোচ্চ ওয়াজিব ও 
অতীব পুণ্য কাজ। 

(২) গান, ক্রীড়া কৌতুক ও বাদ্যযন্ত্র শোনা । 

ইবনুল কাইয়ুম রা. বলেছেন, নি:সন্দেহে গান, বাদ্যযন্ত্র এ গুলোকে শয়তান 
আল্লাহর নির্দেশের বিরুদ্ধে ব্যবহারের জন্যে উদ্ভাবন করেছে। এবং আল্লাহ 
বান্দাদের জন্য যে শরিয়তকে অন্তরের সংশোধন উপায় হিসেবে সাব্যস্ত করেছেন, 
তার বিরোধিতার জন্যে সৃষ্টি করেছে কোরআন, সুন্নাহ ও ইজমার একমত্যে এগুলো 
হারাম । বিশদভাবে এর আলোচনা করা হল। 

(ক) কোরআনের দলিল সমূহ ৷ আল্লাহ বলেন_ 

$1: 3৩৯ ode Ly dl ১৮6৩5 452 2৩198 GLE ৪৪০০৫ ৬৫ 

“মানুষের মাঝে এমন ব্যক্তিও আছে যে অর্থহীন ও বেহুদা গল্প-কাহিনি কিনে, 
যাতে করে (মানুষের নিতান্ত) অজ্ঞতার ভিত্তিতে আল্লাহ তাআলার পথ থেকে দূরে 
সরিয়ে রাখতে পারে ।* 

ইবনে মাসউদ রা.কে এ আয়াত সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই 
আয়াতের উদ্দেশ্য হচ্ছে গান বাদ্য । আল্লাহ এ সত্তা যিনি ছাড়া দ্বিতীয় কোন ইলাহ 
নেই। তিনি তিনবার একথার পুনরাবৃত্তি করেন, ইবনে উমর, ইবনে আব্বাস, ও 
জাবের রা. সকলে উক্ত আয়াতের এ ব্যাখ্যাই করেছেন। তাবিয়িনদের মধ্যে থেকে 
অধিকাংশ তাফসীর বিদগণ ও ইবনে জুবাইর, ইকরামা এবং হাসান, সাঈদ ইবনে 
জুবাইর ও কাতাদা প্রমুখ ও অভিন্ন ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা বলেন__ 


রন ল/৮31৯ ১) 2 2 ৩% 2 of yl 





* লুকামন : ৬। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


“এদের মধ্যে যাকেই পারো তুমি তোমার আওয়াজ দিয়ে গোমরাহ করে দাও ৷” 

মুজাহিদ এর ব্যাখ্যায় বলেছেন, গান ও যন্ত্র সংগীত। এ কারণেই সালফগণকে, 
শয়তানের আওয়াজ ও শয়তানের সংগীত হিসেবে নাম করেছেন । 

(খ) সুন্নত বা হাদিসের আলোকে দলিল। 

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমার উম্মত থেকে এমন 
কিছু গোত্র হবে যারা রেশম, মদ ও গান বাদ্যকে হালাল মনে করবে । 

(গ) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন__ 

২৪9৬০ ০9 AA ৮৮ ০৪০০৮ tH লা ০০ ০৬৩ 

আমার উম্মতের মাঝে এমন কতক লোকে আবির্ভাব ঘটবে-যারা অলংকার, 

রেশম, মদ ও গান-বাদ্যকে হালাল মনে করবে । 


31413 ৩ ৩০ পি এ 0৯৮55 090 LS, ০৮৪ ৮৬০০৪ এ 


SSE NEA ১৬৯৪৩ ০৬০ ০০519 4:০2! 


(ঘ) বাদ্য যন্ত্র ব্যবহারের মাধ্যমে গান হারাম বা নিষিদ্ধ হওয়ার ব্যাপারে 
এক্যমত। 

একদল উলামা এ বিষয়টি বর্ণনা করেছেন। তাদের মধ্যে রয়েছে আবু বকর 
আল আজুরার রা, যাকারিয়া ইবনে ইয়াহ আসসাজি এবং ইমাম আবু আমর ইবনে 
ছালাহ, আবু তৈয়ব তাবারি আশ শাফেয়ি প্রমুখ । 


গানের তিরস্কারের ব্যাপারে আলেমদের অভিমত: 

(১) ইবনে মাসউদ রা. বলেন, গান অন্তরের নেফাক, কপটতা উৎপাদন করে 
যেমন পানি শস্য উৎপাদন করে। 

(২) মালেক বলেছেন, কেবলমাত্র ফাসেকরাই গান করে থাকে । 

(৩) ফুযাইল ইবনে আয়াস বলেছেন গান হল ব্যভিচারের মন্ত্র, অর্থাৎ গান 
যিনার প্রতি প্রলুব্ধ করে। 

গানের ক্ষতিসমূহ ও প্রভাব: 





১ আল-ইসরা : ৬৪। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


গান শোর অনেক ক্ষতিকর দিক ও মন্দ প্রভাব রয়েছে। তন্মধ্যে (এক) গান, 
কোরআন ও উপকারী নসিহত শোনার প্রতি অনীহা সৃষ্টি করে। 

(দুই) কোরআন বুঝা, চিন্তা করা ও তার স্বাদ আস্বাদন থেকে অন্তরকে নির্লিপ্ত 
করে রাখে । 

এর অন্তর্নিহিত কারণ হল, গান হচ্ছে শয়তানের বাদ্যযন্ত্র, তাই গান ও 
দয়াময়ের কোরআন একই অন্তরে কখনো একত্রিত হতে পারে না, কেননা উভয়ের 
মধ্যে রয়েছে বিশাল বৈপরীত্য ফলে কোরআন প্রবৃত্তির অনুসরণ থেকে নিষেধ করে। 
এবং পৃত পবিত্রতার নির্দেশ দেয়। 

(তিন) গান হল, ব্যভিচারের ও অশ্লীলতার ঠিকানা, কারণ তাতে প্রেম, 
ভালোবাসা ও নারীর আলোচনা থাকে । তা ছাড়াও এমন বিষয় থাকে যা পাপাচার ও 
অন্যায়ের দিকে ধাবিত করে। 

(চার) গানের মাধ্যমে হদয়ের সঙ্গে তার অবিচ্ছেদ্য সম্পর্ক স্থাপিত হয়। ফলে 
আল্লাহর মহব্বত থেকে তার অন্তর বিমুখ হয়ে পড়ে। 

(পাচ) সময়কে নিরর্থক ভাবে অপচয় ও নষ্ট করে বরং অনেক ক্ষতি সাধন করে । 

(ছয়) গানের মাধ্যমে গায়কের নির্লজ্জতা সৃষ্টি হয়, তাই সে কখনো মাথা 
হেলিয়ে, করতালি দিয়ে অথবা হেলে দুলে, মাটিতে পদাঘাত করে আনন্দ প্রকাশ 
করে। 

(৩) গিবত শোনা : গিবত হল তোমার (দ্বীনি) ভাই সম্পর্কে এমন আলোচনা 
করা যা সে অপছন্দ করে। 

এটা কবিরা গুনাহের শামিল । তাই গিবত শোনা জায়েজ নেই। বরং যখন কোন 
মুসলমান কাইকে গিবত করতে শুনবে তার দায়িত্ব হবে তাকে থামিয়ে দেয়া এবং 
তা পরিত্যাগ করার উপদেশ দেয়া। এবং গিবত থেকে ভীতি প্রদর্শন ও তার 
ভয়াবহতা সম্পর্কে আলোচনা করা। যদি সে সাড়া দেয়, এটাই কাম্য । অন্যথায় 
এমন ব্যক্তির সঙ্গে ওঠা বসায় কোন কল্যাণ নেই। আল্লাহ তাআলা বলেছেন, 


০০:০০] 2:51 200152514 
‘যখন তারা বেহুদা কিছু শোনে তারা তা থেকে নিবৃত্ত করে।” 
নিছক চুপ থাকার চেয়েও কঠিনতম হল শ্রবণকরী ব্যক্তি গিবত কারীর বক্তব্যে 


সমর্থন, উচ্ছ্বাস প্রকাশ করবে । আল গাযালী রহ. বলেন, গিবতকে সমর্থন করাও 
গিবত। বরং চুপকারী ব্যক্তি গিবতকারীর অংশীদার সাব্যস্ত হবে। 





* আল-কাসাস : ৫€। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


(৪) পরনিন্দা শোনা : পরনিন্দা হল বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশে কারো কথা 
মানুষরে মাঝে স্থানান্তর করা। এটা কবিরা ও হারামের অন্তর্ভৃক্ত। যার কাছে 
পরনিন্দা করা হয়। তার জন্য নিম্নোক্ত বিষয়গুলো গুরুত্ব দেওয়া উচিত। 

(ক) পরনিন্দাকারী ব্যক্তিকে বিশ্বাস করবে না। কারণ সে ফাসেক। 

(খ) পরনিন্দাকারীকে তা থেকে নিষেধ করবে এবং উপদেশ দেবে । 

(গ) আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে তার সঙ্গে শত্রুতা পোষণ করবে । যাবৎ না সে 
তা পরিত্যাগ করে। 

(ও) তার অনুপস্থিত ভাই সম্পর্কে অশুভ ধারণা পোষণ করবে না। 

(৫) এমন কোন গোষ্ঠীর কথা শোনা যারা তা অপছন্দ করে। 

তাদের অপছন্দ সুস্পষ্ট হোক যেমন তারা বলল, আমাদের কথা শোনবে না 
অথবা অস্পষ্ট হোক কিন্তু বিভিন্ন নিদর্শন তার ইঙ্গিত করে যেমন তারা পরস্বর অনুচ্চ 
স্বরে কথাবার্তা বলছে- এমন লোকদের কথাবার্তায় কান পাতা জায়েজ নেই। এর 
অন্তর্ভুক্ত হচ্ছে, মানুষের কথাবার্তা কান পাতা তাদের বাড়িতে অথবা কক্ষে অথবা 
ফোন ইত্যাদির মাধ্যমে অতএব তা এবং এর মত সবকিছু হারাম। ইসলামি 
শরিয়তের লক্ষ্য হচ্ছে এ গুলো হারাম সাব্যস্ত করা। কেননা, শরিয়ত মানুষের 
গোপন ও একান্ত বিষয়াদির সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে যে সব বিষয় মানুষ 
অন্য কাউকে অবগত হওয়া পছন্দকরে না। এ বিষয়ে আল্লাহর বাণীতে নিষেধাজ্ঞা 
এসেছে 


ক) : ০1৮4৯ 122১9 
“তোমরা তত্ত্ব তালাশ কর না’ ৷” তাজাযযুস বা গোয়েন্দাগিরি সাধারণত শোনা 
ইত্যাদির মাধ্যমেই হয়ে থাকে। যে ব্যক্তি এমন কাজ করবে তার সম্পর্কে নবী 
করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ধমকের বাণী উচ্চারণ করেছেন__ 
Alle 2 BIAS এ আক ০৪৯০৬ এ ৮৯5৬ ৩৯০৬ এ শী ০০ 
‘যে ব্যক্তি এমন কোন গোষ্ঠীর কথায় কান দিল যারা তা পছন্দ করে না। 
কেয়ামতের দিন এ ব্যক্তির দুই কানে গরম বিগলিত শিশা ঢেলে দেওয়া হবে। এ 
থেকেই অনুমিত হয় । প্রতিদান কাজের অনুরূপ । 





* আল-হুজুরাত : ১২। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


পাপের সংজ্ঞা 


শরিয়তের পরিভাষায় মাসিয়াত বা পাপ হল, আল্লাহ তাআলা যা করা বান্দার 
জন্য আবশ্যক করেছেন, তা পালনে বিরত থাকা, এবং যা হারাম করেছেন, তা 
পালন করা। শরিয়তের পরিভাষা ব্যবহারে পাপকে বুঝানোর জন্য বিভিন্ন শব্দের 
উলেখ পাওয়া যায়, যেমন-___যান্ব, খাতীআ', ইসম, সাইয়্যিআ'__ ইত্যাদি । 

এর চূড়ান্ত বিপজ্জনক দিক হল, তা মানুষকে দূরে নিক্ষেপ করে আল্লাহ ও তার 
রহমত হতে, টেনে নেয় আল্লাহর ক্রোধ ও জাহান্নামের ভয়ানক পরিণতির দিকে। 
পাপের ক্রম ও ধারাবাহিকতা মানুষকে মাওলার সান্নিধ্য হতে ক্রমে দূরে নিক্ষেপ 
করে। 

এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পূণ: পূণ: এ সম্পর্কে 
সাবধান বাণী উচ্চারণ করেছেন, পাপ থেকে দূরে অবস্থানের নির্দেশ দিয়েছেন ও 
পাপের কারণে অতীত জাতিগুলোর উপর যে-সকল আজাব-গজব ও নিরন্তর দুর্যোগ 
নেমে এসেছিল__তার বিবরণ তুলে ধরেছেন সবিস্তারে। সাবধান হতে বলেছেন 
এগুলো থেকে শিক্ষা গ্রহণ করে । এরশাদ হয়েছে: 


£4: SUG 705১ 2 Ht SL CSG IFS 
‘যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে জেনে রাখ, তাদের কিছু পাপের কারণে 
আল্লাহ তাদের শাস্তি দিতে চান ৷” 


a 3G. 8:85 £7 তা 2115 oc 5 oR EEE EE ৪, এ 
৮৯১ AEA EES এ তা এআ এ ৩ ০৯১১ 6৯5 PD 4৫ 25 
ৰ): ০91৭৯ 
কান এলাকার অধিবাসী ধ্বংস হওয়ার পর সেই এলাকার যারা উত্তরাধিকারী 


হয়, তাদের কাছে এটা কি প্রতীয়মান হয় না যে, আমি ইচ্ছা করলে পাপের কারণে 
তাদের শাস্তি দিতে পারি ?£২ 





১ সূরা মায়েদা : ৪৯। 
২ সুরা আ'রাফ : ১০০। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


অনুরূপভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে পাপ থেকে 

দূরে থাকতে বলেছেন অসংখ্য হাদিসে । উদাহরণত : তিনি বলেছেন :_ 
0০4১০০৭1৩০7 cdl ly 

‘তোমরা সাতটি ধ্বংসাত্মক পাপ থেকে দূরে থাকবে ... ৷” 

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিসে ‘ইজতিনাব’ শব্দটি ব্যবহার 
করেছেন। শব্দটি খুবই ইঙ্গিতবহ, কারণ, “ইজতিনাব*-এর মর্মার্থ হল, পাপ ও 
পাপের প্রতি মানুষের মনকে লালায়িত করে__এমন যে কোন কিছুকে সযত্বে 
এড়িয়ে চলা, কেবল পাপ বর্জনের মাধ্যমে রাসূলের উক্ত বাণীর সার্থক প্রতিফলন 
হবেনা। 


পাপের প্রকারভেদ :-_ 
পাপ দু'ভাগে বিভক্ত___€১) কবীরা- মারাত্মক পাপ। (২) সগীরা বা লঘু 
পাপ। 
পাপ দু'ভাগে বিভক্ত হওয়ার ব্যাপারে কোরআন-হাদিসের দলিল ও প্রমাণাদি 
অসংখ্য, নিম্নে তার কয়েকটি উদ্ধৃত করা হল : 
(ক) আল-কোরআনে এসেছে :__ 
rN: Ly SES EG HBG SEU 25928 
“নিষিদ্ধ বিষয়গুলোর মাঝে যা গুরুতর, তা হতে যদি তোমরা বিরত থাক, তবে 
তোমাদের ছোট পাপগুলো ক্ষমা করে দেব।” 
(খ) ভিন্ন এক স্থানে কোরআনের বর্ণনা ₹_ 
বাতা: এই বি] 31150191812 SLE ০ 
‘যারা বিরত থাকে গুরুতর পাপ ও অশল কার্য হতে, ছোট পাপের সম্পৃক্ততা 
সত্তেও |” 


(গ) হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : 





* বোখারি : ২৫৬০। 
২ সুরা নিসা : ৩১। 
* সূরা নাজম : ৩২। 





তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


5১ ALS ০৯৪ (৮ ০৬৪ এ ১৩৩ endl এ টাও পন lglg 
(NAA) sil 


‘পাঁচ ওয়াক্ত সালাত ও এক জুমা’ হতে অপর জুমা’ হল এসবের মধ্যবর্তী সময়ে 
কৃত পাপের কাফফারা (প্রায়শ্চিত্ত) যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা হয়।+ 


কবিরা ও সগীরা গোনাহের ব্যাপারে সংক্ষিপ্ত বর্ণনা 

প্রথমত : কবিরা গুনাহ 

কিছু কিছু পাপকে কোরাআন ও হাদিসের স্পষ্ট প্রমাণের আলোকে কবিরা গুনাহ 
হিসেবে শনাক্ত করা যায়, যেমন, আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করা, পিতা- 
মাতার অবাধ্যতা, অন্যায় হত্যা, জাদু, মিথ্যা সাক্ষ্য-_ইত্যাদি। 

আর যে সব গুনাহ সম্পর্কে কবিরা হিসেবে স্পষ্ট ঘোষণা কোরআন বা হাদিসে 
আসেনি এরূপ পাপসমূহের কোনটি কবিরা তা নির্ণয় ও শনাক্তর জন্য আইনজ্ঞ 
উলামাগণ একটি মূলনীতি নির্ধারণ করেছেন। 

কবিরা গুনাহের সংজ্ঞা নিরপণে ইসলামি আইন বিশারদদের মতামত এই যে, 
যে পাপ কোরআন ও হাদিসের দলিল দ্বারা কঠোরভাবে হারাম হওয়া প্রমাণিত, যার 
ব্যাপারে লা'নত ও গজবের ঘোষণা এসেছে, কিংবা জাহান্নামের হুশিয়ারি উচ্চারণ 
করা হয়েছে, অথবা দুনিয়াতে শাস্তির বিধান দেওয়া হয়েছে__তাকে ইসলামের 
পরিভাষায় কবিরা গুনাহ বলা হয়। 


দ্বিতীয়ত : সগীরা গুনাহ । কবিরা গুনাহের উক্ত সংজ্ঞা যে পাপের উপর আরোপ 
করা যায় না, তাকেই ইসলামের পরিভাষায় সগীরা গুনাহ বলা হয়। যেমন : আজান 
হওয়ার পর মসজিদ থেকে বের হওয়া, দাওয়াত পাওয়ার পর তাতে কোন কারণ 
ব্যতীত অংশ গ্রহণ না করা, সালামের উত্তর না দেয়া, হাচি দিয়ে যে আল্হামদুলিহ 
বলল তার উত্তর না দেয়া ইত্যাদি। 

সগীরা গুনাহকে লঘু মনে করার ব্যাপারে সাবধানতা : 

সগীরা গুনাহকে লঘু মনে করা কোন ক্রমেই উচিত নয়। কেননা, এতে কবিরা 
গুনাহে আক্রান্ত হওয়ার পথ উন্মুক্ত হয় । 





১ তিরমিযী : ১৯৮। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


সগীরা গুনাহকে লঘুভাবে নেয়ার ভয়ানক পরিণতি কি হতে পারে, তা এখানে 
আলোচনা করছি: = 

(ক) মুসলমানের কর্তব্য, যা কিছু হতে আল্লাহ ও তীর রাসূল নিষেধ করেছেন, 
তা থেকে বিরত থাকা । কোন্টা ছোট আর কোন্টা বড়__তা বিবেচ্য নয়। 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন :__ 


(EY DMs 05 ৬৭৬ 
‘যা থেকে আমি তোমাদের নিষেধ করেছি, তা পরিহার কর।”১ 
(খ) মানুষের কর্তব্য, আল্লাহ তাআলার অধিকারের প্রতি সম্মান প্রদর্শনার্থে 
গুনাহ পরিহার করে চলা । কেননা, যা কিছু আল্লাহ ও তার রাসূল পরিহার করতে 
বলেছেন, তা পরিহার না করার অর্থ আল্লাহ ও তদীয় রাসূলের বিরুদ্ধে ওদ্ধত্য 
প্রদর্শন, অসম্মান দেখানো । সন্দেহ নেই এটা খুবই আপত্তিকর ও গর্হিত কাজ। 
তাই, এ প্রসঙ্গে প্রখ্যাত তাবেয়ী বেলাল ইবনে সা'দ রা.-এর উক্তি এরূপ-_ 
তুমি ছোট অপরাধ করলে, না বড় অপরাধ__তা ধর্তব্য নয়। মূল দেখার বিষয় তুমি 
কার কথার অবাধ্য হচ্ছ। 
(গ) ছোট গুনাহ থেকে সাবধানতা অবলম্বন করার জন্য রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়ে বলেছেন :__ 
1১৮৮০ aly ০১৪1 (রড SFM ০1০ একি Gb sll As ভি 
১৩ ৬০ ৮৪০৩ lis 915 ৮৪০ 1972 ০ ০১৪ 1১ EE ০১৯ 
৮০০ ও SUN ০০৮৮৪ KY NEY) ০ এ নিক পপ 
“তোমরা ছোট ছোট গুনাহ থেকে সাবধানতা অবলম্বন করবে । ছোট গুনাহে 
লিপ্ত হয়ে পড়ার দৃষ্টান্ত সেই পর্যটক দলের মত, যারা একটি উপত্যকায় বিশ্রাম 
নিতে বসল। অত:পর তাদের মধ্যে এক ব্যক্তি একটি লাকড়ি নিয়ে উপস্থিত হল, 
অপর ব্যক্তি আরেকটি; পরিণতিতে তাদের রুটি প্রস্তুত হয়ে গেল। এবং ছোট 


গুনাহের কারণে যদি কাউকে পাকড়াও করা হয়, তবে, সন্দেহ নেই, তা তার 
ধ্বংসের কারণ হবে ।”২ 





১ মুসলিম : ৪৩৪৮ । 
২ আহমদ : ২১৭৪২। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


(ঘ) সগীরা গোনা মানুষের অভ্যস্ততার ফলে মানুষ ক্রমে অন্যান্য সগীরা এবং 
এক সময়ে কবিরা গুনাহে প্রতি লিপ্ত হয়ে পড়ে । সগীরা গুনাহকে হালকা মনে করে 
তাতে লিপ্ত হওয়া শয়তানের কুমন্ত্রণা বৈ নয়। আল্লাহ তাআলা বলেন :__ 

বা): ১৯ Sl ৩৭2৯ ASN A 98 রন 

“হে বিশ্বাসীগণ ! তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না৷” 

যে সব কারণে সগীরা গুনাহ কবিরা গুনাহে পরিণত হয় : 

(১) বার বার সগীরা গুনাহে লিপ্ত হলে অথবা সগীরা গুনাহ অভ্যাসে পরিণত 
হলে তা আর সগীরা গুনাহে সীমাবদ্ধ থাকে না। কবিরা গুনাহে পরিণত হয়। 

প্রখ্যাত সাহাবি ইবনে আব্বাস রা. বলেন : 

910] ৮০ ৪০০ ৩ ০০৩৩ ৮০ ০ Y 

“ইস্তেগফার বা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে কবিরা গুনাহ থাকে না। তবে 
বার বার সগীরা গুনাহ করে গেলে তা আর সগীরা গুনাহ থাকে না!” 

(২) প্রকাশ্যে সগীরা গুনাহ করলে অথবা তা করে আনন্দিত হলে বা তা নিয়ে 
গর্ব করলে কবিরা গুনাহে পরিণত হয়। রাসূলুল্লাহ সালহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন :_ 

১০ BDL 0৯১ 4৭ 015০৯ ০০ 0 5০০৯৬ ১! Se একা এ$ 
42) ০০ 45555 ৭555 ls > Ul clas SING UPS | ১০৪ By পরো 
€(০৭*/১)৬৪৩০]। oly) 2 dl ০০০ LS পি 

‘আমার উম্মতের সকল সদস্য ক্ষমাপ্রাপ্ত হবে, কেবল যারা প্রকাশ্যে পাপ করে 
যায়, তারা ব্যতীত । প্রকাশ্যে পাপ করার অর্থ : কোন ব্যক্তি রাতে খারাপ কাজ 
করল । আল্লাহ তার এ কাজটি গোপন রাখলেন কিন্তু দিনের বেলায় সে লোকদের 
বলে বেড়াল, হে শুনেছ ! আমি গত রাতে এই এই করেছি। রাতে তার প্রতিপালক 
যা গোপন করলেন, দিনে সে তা প্রকাশ করে দিল।” 


(৩) যিনি সগীরা গুনাহ করলেন, তিনি যদি মানুষের জন্য অনুসরণযোগ্য হয়ে 
থাকেন, তাহলে মানুষ তার কারণে এ গুনাহকে গুনাহ মনে করবে না। মনে করবে, 





১ সুরা আন-নূর : ২১। 
২ বোখারী : ৫৬০৮ । 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


তার মত মানুষ যখন এ কাজ করতে পারে, তাহলে আমরা করলে দোষ কি ? ফলে 
তাদের এ গুনাহের অংশ তারও বহন করতে হতে পারে। 


পাপের নেতিবাচক প্রভাব :__ 

ব্যক্তি ও সমাজের উপর পাপ ও পাপাচারের নেতিবাচক নানাবিধ প্রভাব রয়েছে, 
যা ক্রমান্বয়ে ব্যক্তি বা সমাজকে পাপের খেলায় মত্ত করে তোলে, ধ্বংসের বীজ 
ছড়িয়ে দেয় সর্বত্র । নিম্নে তারই কয়েকটি তুলে ধরা হল। 

(ক) ব্যক্তির উপর পাপের ক্ষতিকর প্রভাব :__ 

পাপের কারণে ব্যক্তির অন্তরাত্সা অন্ধকারে নিমজ্জিত হয়, তার আত্মা ঢেকে 
যায় অন্ধকারাচ্ছন্নতার চাদরে । মনকে সংকুচিত মনে হয় সর্বদা । নানা প্রকার বিপদ- 
আপদে আক্রান্ত হয়ে পড়ে । ভাল কাজের শক্তি-সামর্ঘ্য ও তাওফীক হাস পায়। 

প্রশ্ন হতে পারে___ যারা পাপাচারে লিপ্ত তারাইতো গড়ে তুলছে প্রাচুর্য । যাপন 
করছে স্বাচ্ছন্দ্য জীবন ! নেয়ামত ও আনন্দের আবহ ঘিরে সর্বদা তাদের । কথা 
অসত্য নয়। তবে এটা আল্লাহর পক্ষ থেকে তাদের ধৃত-পাকড়াও করার কৌশল 
মাত্র । পবিত্র কোরআনের বহু স্থানে এ প্রসঙ্গে বক্তব্য এসেছে। 


বট ০৫৮ ৪ ৪ রি 
6০: Ls HS AG 
“আর আমি তাদের সময় দিয়ে থাকি, নিশ্চয় আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ ৷” 
Be ন্‌ ৪০ 3 SE ৩ 4 ৭9০ % টি নক রর কে এ 39 Good f= 
45 6) 193559 4 LSE) ret S পু HLS 91554 hl ENG 
NVA: 01৯০ পাজি Se ৩০৩ 
“কাফেরগণ যেন কখনো মনে না করে, আমি অবকাশ দেই তাদের মঙ্গলের জন্য; 
আমি অবকাশ দিয়ে থাকি, যাতে তাদের পাপ বৃদ্ধি পায়। তাদের জন্য রয়েছে 
অপমানজনক শাস্তি ।”২ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন :__ 
১19 4৩১১০405559 215 448 0০০19 ৬ 0০ od ঞ। | 


দ। 1 :১০৯৯ 04 ৩ sl 





* সূরা আল-কলম : ৪৫। 
২ সুরা আলে ইমরান : ১৭৮। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


আল্লাহ অত্যাচারীকে অবকাশ দেন। যখন তাকে পাকড়াও করা হয়, তখন সে 
দিশেহারা হয়ে যায়। অত:পর তিনি কোরআনের এ আয়াত তেলাওয়াত করলেন : 
‘এ রকমই তোমার প্রতিপালকের শাস্তি। তিনি শাস্তি দান করেন জনপদসমূহকে, 
যখন তারা জুলুম করে” 

(খ) সমাজে পাপের ক্ষতিকর প্রভাব :₹__ 

সমাজে পাপাচার ও তার ক্ষতিকর প্রভাব বিভিন্নভাবে ছড়িয়ে পড়ে । পাপাচারের 
কারণে বিভিন্ন রোগ-ব্যধির বিস্তার ঘটে, দুষিত হয় পরিবেশ । দেখা দেয় নিরাপত্তার 
অভাব, বিঘ্ন ঘটে শান্তি-শৃংখলার, ভীতি ছড়িয়ে পড়ে ভয়াবহভাবে। কখনো অনাবৃষ্টি, 
কখনো অতিবৃষ্টি, ভূমিকম্প, ঝড়-তুফানসহ দেখা দেয় নানা প্রাকৃতিক দুর্যোগ । 
মানববিধ্বংসী যুদ্ধ, আগ্রাসন__ ইত্যাদি বিবিধ অস্বাভাবিকতা মানুষের পাপাচারেরই 
ফসল। 

তবে কাফিরদের অবাধ বিচরণ ও স্বচ্ছলতা দেখে মুসলিমদের বিভ্রান্ত হওয়া 
উচিত নয়। কারণ, হয় তা আল্লাহর পক্ষ থেকে সাময়িক অবকাশ, কিংবা হয়ত 
শান্তি বিলিয়ে দিচ্ছেন,_রাসূল হতে বর্ণিত হাদিসেও এর স্বপক্ষে প্রমাণ পাওয়া 
যায়। 


পাপাচার প্রতিরোধে ব্যক্তি ও সমাজের করণীয় 

প্রথমত : সামাজিক দায়িত্ববোধ বিস্তার 

সমাজের দায়িত্ব হল সকল প্রকার পাপাচার ও অপরাধ প্রতিরোধে ব্যবস্থা 
নেয়া। উপদেশ ও নসীহতের মাধ্যমে পাপাচার নির্মূল করা । 

সৎ কাজের আদেশ ও অসৎ কাজ হতে বিরত রাখার কর্মপন্থা গ্রহণ করা । একে 
ব্যাপারে অলসতা ও গাফিলতি প্রদর্শন প্রকারান্তরে ব্যক্তি ও সমাজ জীবনের জন্য 
সমূহ বিপদ ডেকে আনবে, সন্দেহ নেই। পাপ নির্মূলের চেষ্টা না করে যদি পাপের 
সাথে সহাবস্থানের মানসিকতা তৈরি হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে তবে শাস্তি 
নাযিল হওয়া অবধারিত । এরশাদ হয়েছে : 


৩ 4১১০০ ৩ ৪৩ 5935 94৭ LB 4254] ও bs 3 adh 5 


ক্ু$৭-$/,:85401৯-55355515065152 





১ সুরা হুদ : ১০২। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


“বনী ইসরাইলের মধ্যে যারা কুফরী করেছিল, তারা দাউদ ও মারইয়াম তনয় 
ঈসা কর্তৃক অভিশপ্ত হয়েছিল_এ এজন্য যে, তারা ছিল অবাধ্য ও 
সীমালংঘনকারী । তারা যেসব গর্হিত কাজ করত তা হতে তারা একে অন্যকে বারণ 
করত না। তারা যা করত, তা নিয়ত অতিব নিকৃষ্ট।” 

(খ) রাসূলুল্লাহ সালালহু আলাইহি ওয়াসালাম বলেছেন: 

৬০ kn এ (9 এপ ও 21909 dl ১০৭০ এ 09] 4০ 

৩০4০15৮৮119 19 ৫৬০ ও 0০ ৩৬৪ ০৫৬৭ ৮৪০৯5 ০৩১৩ ৮৫৪ 

19১19 (৮১১০ ০৮ ০৬ ৩ ১ 09 ৩০৮ আগ ও ০৯ 09:19 ০৮৫১5 
Le 153 25 mel ০1১০1 015 bt 2 

“যারা আল্লাহ তাআলার সীমারেখার ভিতরে এবং যারা সীমারেখা লংঘন করে 
তাদের দৃষ্টান্ত ঠিক এ রকম যে, কিছু লোক একটি জাহাজের যাত্রী । কিছু সংখ্যক 
উপর তলায় আর কিছু সংখ্যক নীচ তলায় আরোহণ করেছে। কিন্তু নীচের তলার 
করে আমাদের জন্য পানি সরবরাহের ব্যবস্থা করি তাহলে ভালই হয়। এমতাবস্থায় 
যদি উপর তলার লোকজন নীচ তলার এই অবুঝ লোকদের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা 
না দেয়, তাহলে জাহাজ ঢুবে গিয়ে উভয় তলার যাত্রীগণ প্রাণ হারাবেন নি:সন্দেহে । 
আর যদি তারা বাধা প্রদান করে, তাহলে উভয় তলার যাত্রীরা বেঁচে যাবেন ।”২ 
এমনিভাবে সমাজের ভাল লোকেরা যদি পাপাচারে লিপ্তদের পাপ কাজে বাধা না 
দেন, তাহলে এ পাপের কারণে যে দুর্যোগ নেমে আসবে, তা থেকে কেউ রেহাই 
পাবেনা । 

দ্বিতীয়ত : ব্যক্তির দায়িত্ব 

মুসলমানের কর্তব্য, অতি তাড়াতাড়ি পাপ থেকে তওবা ও ইস্তেগফার করা । 
আল্লাহ রাব্বুল আলামীনের কাছে কায়মনোবাক্যে ক্ষমা প্রার্থনা করা । নিজের পাপের 
অংক নিজেই কষে দেখা। অনুরূপভাবে সৎকাজ বেশী-বেশী করা, যাতে 





১ সূরা মায়েদা : ৭৮-৭৯। 
২ বোখারি : ২৩১৩ । 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


সৎকাজগুলো পাপসমূহকে মিটিয়ে দেয়। উপরক্ত যেসব বিষয় মানুষকে পাপকাজে 
উদ্বুদ্ধ করে তা থেকে সর্বদা দূরত্ব বজায় রাখা । 


আমরা কিভাবে পাপ থেকে মুক্ত হতে পারি ? 

পাপকর্মের সাথে কমবেশী আমরা সবাই জড়িত। তবে পাপীদের মধ্যে তারাই 
উত্তম যারা তাওবা করে । আমাদের মধ্যে কেউ পাপকাজে জড়িয়ে পড়ল । আল্লাহ যা 
পছন্দ করেন না এমন কাজ করে বসল । একবারের পর আবার করল । অবচেতন 
নয় বরং সম্পূর্ণ চেতনা নিয়েই করল। তবে পরবর্তীতে সে অনুতপ্ত হল। 
মানসিকভাবে ব্যাথা অনুভব করল । মনে মনে নিয়ত করল, যদি কাজটা ছেড়ে দিতে 
পারি তাহলে আর কখনো করব না। কিন্ত কয়েকদিন পর আবার পদস্থলন ঘটল। 
সে পাপটি আবার করল । 

আবার অনেকেই এমন আছেন যারা পাপ করেন সংগোপনে আর মনে মনে 
বলেন, যদি এই সমস্যাটি না থাকত তাহলে পাপকাজ করতাম না। সমস্যাটি দূর 
হয়ে গেলে পাপ ছেড়ে ভাল হয়ে যাব। 

পাপ করে এ ধরনের মানসিক অবস্থায় যে পড়ে, তার মানবাত্মা জাগ্রত। সে আল্লাহর 
ইচ্ছায় একদিন পাপ থেকে বেরিয়ে আসবে, পাপাচারের অন্ধকার থেকে মুক্তি লাভ করতে 
সক্ষম হবে। 


পাপাচার থেকে মুক্তি লাভের মাধ্যম 

(১) পাপকে বিপজ্জনক মনে করা, অতিক্ষুদ্র হলেও তুচ্ছ জ্ঞান না করা.__ 

ঈমানদার ব্যক্তির হৃদয় জুড়ে থাকে প্রতিপালকের ভয়, যার মহিমা-মাহাত্য 
আলোড়িত করে রাখে তার অন্তর জগৎ সারাক্ষণ । প্রতিপালকের অবাধ্য হওয়া 
কখনোই শুভ মনে হয় না তার কাছে। পাপ তার কাছে ঘৃণ্য-প্রত্যাখ্যাত বস্তু ৷ 
ঈমানের পরিধি-পর্যায় অনুযায়ী মুমিন ব্যক্তি আল্লাহকে মনে করে বড়ো, আর 
পাপকে মনে করে ঘৃণ্য অপরাধ । 

উদাহরণত: আল্লাহ রাব্বুল আলামীন ঈমানদারদের গুণ বর্ণনা করতে গিয়ে 
বলেছেন : 

10৬55050585 55906 SEU পু Ss 5 1 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


“তারা রাতের সামান্য অংশই অতিবাহিত করে নিদ্রায় । আর রাতের শেষ প্রহরে 
নিমগ্ন হয় ক্ষমা প্রার্থনায় ৷” আল্লাহ তাআলা আরো বলেন :__ 


বগা না 41512421828 85218851152 22 3 
03903 0910201-300 0155135৫৯১৫ 2৬ CA 05169 ৩9৪ nl 
8 


NV- V1: Ole Jy ১০০৫৫ 5১841155803 Ss 

“যারা বলে, হে আমাদের প্রতিপালক ! আমরা ঈমান এনেছি, সুতরাং, তুমি 

আমাদের পাপ ক্ষমা কর এবং আমাদের লেলিহান আগুনের আজাব হতে রক্ষা কর। 

তারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, ব্যয়কারী, এবং শেষ রাতে ক্ষমাপ্রার্থী ।”২ 

আল্লাহভীতি ও নৈতিক দায়িত্বোধের কারণেই উলিখিত মুমিনগণ শেষ রাতের 
গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ রাব্বুল আলামীনের কাছে ক্ষমা প্রার্থনা করেন। 

কিভাবে মুমিনগণ পাপকে ভয়ের বস্তু মনে করে তার একটা দৃষ্টান্ত প্রখ্যাত 


সাহাবী আব্দুলাহ ইবনে মাসউদের কথায় পাওয়া যায় । তিনি বলেন :__ 
০১ ০৯৩ 015 ০০৩ Ei IN IE এ CL ০৩ এড 435 Sx ৩ এ 


২. ৭ 


$ 


(7 /)০৮৪]। 059 015৯ 4 ০ 42 fer ৮0০৩ ay3 


“পাপ, ঈমানদার ব্যক্তির কাছে এমন মনে হয়___যেন সে পাহাড়ের পাদদেশে 
বসে আছে। আর এ ভয়ে ভীত যে, পাহাড়টি পড়ে যাবে তার মাথায় । অপরপক্ষে, 
একজন দুষ্ট ব্যক্তি তার পাপকে দেখে মনে করে মাছি সম, যা তার নাগের ডগা 
স্পর্শ করে চলে গেছে।"* আনাস রা. বলেন ₹_ 


al age de Bd US ৩] dl ০ শিপ এ এস ৬ উল ০০৮ SS) 
(AY) sbi 15১ ol Al cm ly 42 এপি 
‘এমন অনেক কাজ তোমরা কর, যা তোমাদের নজরে চুলের চেয়েও সরু অথচ 


আমরা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর যুগে সেগুলোকে ধ্বংসাত্মক 
পাপ বলে জ্ঞান করতাম ৷” 





১ সূরা যারিয়াত : ১৭-১৮। 

২ সূরা আলে-ইমরান : ১৬ -১৭। 
* বোখারি : ৬৩০৮। 

+ বোখারি : ৬৪৯২ । 





তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


তাবেয়ীদের লক্ষ্য করে তিনি তার এ মন্তব্য করেছিলেন। আমাদের অবস্থা 
দেখে তিনি কি মন্তব্য করতেন, তা বলাই বাহুল্য । 

(২) পাপ ছোট হলেও তা তুচ্ছ জ্ঞান করতে নেই : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম বলেছেন :_ 


1১৮৮০ aly ০১৪1১ (রড SFM ০1০ একি Gb sll As ভি 
০৪ ১৪০ ৬94১) ৬12৪ 019 I 197 ৮০৮ ০১৬ 1১ *৬ও ০১৯ 
(YAIAD lL 3 ০৮৯ ২০৮৯৮৮৪ CY YA MIA] ol) এল ৬ 
‘ক্ষুদ্রাতিক্ষুদ্র গুনাহ থেকেও সাবধান হও। ক্ষুদ্র গুনাহে লিপ্ত হয়ে পড়ার দৃষ্টান্ত 
সেই পর্যটক দলের মতো যারা একটি উপত্যকায় অবতরণ করল । তাদের একজন 
একটি কাষ্ঠখন্ড নিয়ে এল । অপরজন আরেকটি । আর এভাবেই তাদের রুটি ছেকা 


সম্পন্ন হল। এবং ছোট গুনাহের কারণে যদি কাউকে পাকড়াও করা হয় তবে তা 
তার ধ্বংসের কারণ হবে ।” ইবনুল মু’তিয বলেছেন: 
SAI ৬১৫৩৪ xe 95010 
Sx bi 3৯৯৭ ০০০35 BE oly 
০4-| ০৮ ৭৮০1 01০০৬ LLY 
ছেড়ে দাও পাপ ছোট বড় সব__ এটাই পরহেযগারী । 
কন্টকাকীর্ণ জমিনে পথচলা ব্যক্তির ন্যায় সতর্ক দৃষ্টি সক্রিয় কর। 
তোমাদের পাপের মধ্যে যেগুলো ছোট, তুচ্ছ জ্ঞান করোনা সেগুলোকেও ; 


ছোট ছোট পাথর দিয়েই তো বনেছে সুবিশাল পর্বত। 
(৩) পাপ করে প্রকাশ না করা: হাদিসে এসেছে__ 


dl do 401 ৪৮০ শীল 2098 5927৯ Ul শি 20 dil এ op 0৬৭ ৩০ 


0৯0 4০৪ Of ৮০৬০ ৩০ এ সপ NY ০০ লী 4৪45৪ 145 এও 





* আহমাদ : ২২৮০ । সহিহ আল-জামে : ২৬৮৬। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


Sy 4455 145 > Ul clas SON ৪:05 dl ২০০০ BY শে ১৬ এও 
(৭৭) 07144) oly) ৪ আআ Fm তি শি ৭২০ ৪ 


সালেম ইবনে আব্দুলাহ রহ. থেকে বর্ণিত তিনি বলেন, আমি আবু হুরাইরাহ 
%-কে বলতে শুনেছি যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : 
প্রকাশ্যে পাপকারীরা ব্যতীত আমার সকল উম্মত ক্ষমাপ্রাপ্ত। প্রকাশ্যে পাপ করার 
মধ্যে এটাও যে, রাতে কোন ব্যক্তি খারাপ কাজ করল। আল্লাহ তার এ কাজটি 
গোপন রাখা সত্ত্বেও সে দিনের বেলায় বলে বেড়াল: শুনছেন ! আমি গত রাতে এই- 
এই করেছি। সে রাত কাটাল এ অবস্থায় যে, তার প্রতিপালক তার পাপ গোপন 
করে রাখলেন । আর তার সকাল হল এ অবস্থায় যে, আল্লাহ যা গোপন করলেন সে 
তা ফাস করে দিল ।” সুতরাং, কোন ব্যক্তি যদি পাপকার্য করে বসে তার উচিত হবে 
গোপন করে রাখা ; কেননা, আল্লাহ তা গোপন রেখেছেন । পাশাপাশি পাপের সাথে 
সম্পর্কচ্ছেদের জন্য সর্বশক্তি নিয়োগ করা। 

পাপের সম্পৃক্ততায় আসার পর কীভাবে তার প্রতিকার সম্ভব, এ ব্যাপারে প্রাজ্ঞ 
আলেমের শরণাপন্ন হওয়া উচিত। তবে প্রশ্ন করার সময় গোপনীয়তা রক্ষার উদ্দেশে 
এভাবে বলতে হবে যে, যদি কোন ব্যক্তি এই ধরনের পাপ করে বসে তাহলে তার 
প্রতিকার কী ? 

€) অনতিবিলম্বে খাঁটি তওবা করা :__এরশাদ হয়েছে _ 


ক পে (১০৫৫5 


31 5523 553 NG (58 9555 (৯১০৫ be ডাচ ০৪৮) 5 

3 Se 2 FANE) Ns ৬ ৩৫০9০ des 3 
০9158] I 995] I ০954 গত ওর ও ০৪৬৭ of 
i jl by yf CE Hl ৬৪ ৬ 0 Lgl 3 
11555 556) ৬5 ৩ ৬0 8458 02 NG ৮ ৩1355451548 


725 


রা :১৬৯ ৩৯৪ এ ৩৬2 Gf বর ঝি 


২ 





১ বোখারি : ৬০৬৯। মুসলিম : ২৯৯০। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


আপনি মুমিন নারীদের বলুন, স্বীয় দৃষ্টি অবনত রাখতে, নিজ লজ্জাস্থান 
হেফাজত করতে । তারা যেন স্বীয় সৌন্দর্য প্রদর্শন না করে, তবে যা প্রকাশ হয়ে 
যায়__সে ব্যাপারে ভিন্ন কথা । তারা যেন ওড়না দিয়ে স্বীয় ব্ষদেশ ঢেকে দেয়। 
অথবা নারী অঙ্গের বোধশুন্য বালক ব্যতীত কারো জন্য স্বীয় সৌন্দর্য প্রকাশ না 
করে। গুপ্ত সৌন্দর্য প্রকাশ করনেচ্ছায় তারা যেন পদাঘাত না চলে । ‘হে মুমিনগণ ! 
তোমরা সকলে আল্লাহর নিকট তওবা কর, যাতে তোমরা সফলকাম হতে পার” 


HES EE LR IRS ৮ ৪৬৯ EF ঝ। 19815 938 


৪2০ 12 8 49০/51555711 815 হট id SB Bigs 
৮৯১ AIT 02015 জনা ঝা SHY HON EE ওঠ উওর ৮৯ EL 
55 56 ও এ এ৫ ৫ 5993 65৬ ৫ ৫০ SAA 9485 el ও ৬ 
LA: ৮১১৯০] 5১০০৯ 
“হে মুমিনগণ, আল্লাহর নিকট খালেছ দিলে তওবা, খুব সম্ভব তোমাদের 
পদস্থলন গুলো মোচন করা হবে, তোমাদের প্রবেশ করানো হবে জানাতে-যার 
তলদেশ দিয়ে স্রোতশীনি প্রবাহিত হয়। সে দিন আল্লাহ তাআলা নবি এবং তার 
সাথে ইমানদার লোকদের লাঞ্চিত করবেন না। তাদের নূর সম্মুখপানে ও ডান পার্শ্ব 
দিয়ে সবেগে চলতে থাকবে । তারা বলবে, ও আমাদের প্রভূ, আমাদের পরিপূর্ণ নূর 
দান করুন, আমাদের ক্ষমা করুন। নিশ্চিত আপনি সব কিছুর উপর ক্ষমতাবান ।২ 
যারা তওবা করে আল্লাহ রাব্বুল আলামীন তাদের ভালবাসেন । তিনি বলেন : 
বা Ay 27 ৩৮ CLUS 
“নিশ্চয় আল্লাহ তওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের ভালবাসেন ।”* তওবার 
গুরুত্ব অনুধাবন করার জন্য উলিখিত কয়েকটি আয়াত যথেষ্ট। তওবা সম্পর্কিত 
সবগুলো আয়াত লেখার প্রয়োজন নেই। তওবাকারীর প্রতি আল্লাহ তাআলা কতটা 
খুশী হন, তা উলেখ করাও প্রাসঙ্গিক মনে করি হাদিসে এসেছে: 





১ সূরা নূর : ৩১। 
২ সুরা তাহরিম : ৮। 
* সূরা আল-বাকরা : ২২২। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


4০) এ ভে 232 ০৯০ এ এ ৩ 9 ৮৬০ এও ৮০ ৮ এ 

UG ০ | 45১১ ৬৯ (05 ৯১ 533 ০9 (0 al tg bb ৮৩ 
১০৬৯৪ ০০০৮ ৪ al) ৮০৬ এগ ৬ (9 ag ভ ৬৭ ভ৬ এ ex) 
১০ ali ৮১৪ এপ BL al ig ৮০৮৩ ০০১ lesley ll) ৮০5 ৬৬৬ 


(/৫6)৮5 (৭ ১/)৬০৬]| 9১,০১১ ৯৯:১৩ 


“আল্লাহ তার বান্দার তাওবায় এ ব্যক্তি অপেক্ষা বেশী আনন্দিত হন, যে তার 
উট হারিয়ে ফেলেছে এক জনমানবশূন্য ভয়ংকর প্রান্তরে । উটের পিঠে ছিল খাদ্য ও 
পানীয়। এরপর সে ঘুমিয়ে পড়ল । জাগ্রত হয়ে সে আবার উটের খোজে বের হল। 
একসময় তার তেষ্টা পেল। সে মনে মনে বলল, যেখানে ছিলাম সেখানে ফিরে 
যাই। অত:পর মৃত্যু হওয়া পর্যন্ত ঘুমিয়ে থাকি। মৃত্যু অবধারিত জেনে বাহুতে মাথা 
রেখে সে ঘুমিয়ে পড়ল । জাগ্রত হয়ে দেখতে পেল, হারিয়ে যাওয়া উট তার পাথেয়- 
খাদ্য-পানীয় নিয়ে তার সামনেই দীড়িয়ে। এই ব্যক্তি তার উট ও পাথেয় ফিরে 
পেয়ে যতদূর খুশি হয়েছে তার থেকেও অধিক খুশি হন আল্লাহ তা'আলা বান্দার 
তাওবায় ৷” 

পাপ সংঘটিত হলে উচিত হল অনতিবিলম্বে তাওবা করা; কারণ হায়াত 
আল্লাহর হাতে । যে কোন মুহূর্তে মৃত্যুর কঠিন থাবা তার জীবনাবসান ঘটাতে পারে। 

অপরদিকে উলামায়ে কেরাম বলেছেন, “পাপ সংঘটিত হলে বিলম্ব না করে 
তওবা করা ফরজ বা অবশ্য পালনীয় । যে ব্যক্তি তাওবা করতে দেরী করে, সে 
আরেকটি পাপে জড়িয়ে পড়ে ৷’ 

তাওবা করতে হবে মনে-প্রাণে । এমন যেন না হয় যে, মুখে মুখে বললাম, “হে 
আল্লাহ আমাকে ক্ষমা কর’ আর অন্তর থাকল গাফেল। 

(৫) যতবার পাপ ততবার তওবা :__নবী কারীম 48 বলেছেন :__ 


৬১4০1 ৬-২ পা : 49 ৩০৪ ৫০৬৪ ৬১০৯১ ৮১৩৬৪ ৪১০৬০ 


০১:30 5১ ০530 এ পেত ESS USMY ০০৪৪ ? এ lg SDM ০০৬ 





১ বোখারি : ৬৩০৮। মুসলিম : ২৭৪৪ । 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


০১৬৮ ৫ 449 ৮৪০ ০৪ bo এ 0 gr lol: a ৩০ ৫০৬৬ ৮১ 
৮1০: 4) ৩০৪ ALG ৩১ ৬৯ ৮৪ এ ৬১০১৯ ঝ পি ৬ ভিত SLY 
ebb Lib ON ৬৭৮ ০০৬৪ ৫০০0০ SH ০৪৪ 8১4 0৬ 


“এক বান্দা পাপ করে বলল, হে আমার প্রতিপালক ! আমি তো অপরাধ করে 
ফেলেছি, আমাকে ক্ষমা করুন। এ কথা শুনে প্রতিপালক বললেন, আমার বান্দা কি 
অবগত তার একজন প্রতিপালক আছে, যিনি অপরাধ ক্ষমা করেন এবং শাস্তি দেন ? 
আচ্ছা আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম । এরপর বেশ কিছুদিন অতিবাহিত 
হলে সে আরেকটা পাপে জড়িয়ে পড়ল, এবং বলল, হে আমার প্রতিপালক ! আমার 
দ্বারা পুনরায় অপরাধ সংঘটিত হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করুন। এ কথা শুনে 
প্রতিপালক বললেন, আমার বান্দা কি অবগত তার একজন প্রতিপালক আছেন, যিনি 
অপরাধ ক্ষমা করেন এবং শাস্তি দেন ? আচ্ছা, আমি আমার বান্দাকে ক্ষমা করে 
দিলাম । এরপর বেশ কিছুদিন অতিবাহিত হলে আবার সে একটি পাপ করে বসল, 
ও বলল, হে আমার প্রতিপালক ! আমি তো অপরাধ করে ফেলেছি আমাকে ক্ষমা 
করুন। এ কথা শুনে প্রতিপালক বললেন, আমার বান্দা কি জানে তার একজন 
প্রতিপালক আছেন যিনি অপরাধ ক্ষমা করেন এবং শাস্তি দেন ? আচ্ছা আমি আমার 
বান্দাকে তিনবার ক্ষমা করলাম । এরপর যা ইচ্ছে সে করতে পারে ।১ 

যে পাপে লিপ্ত হয়ে পড়েছে, সে যখন আল্লাহ তাআলার ক্ষমার এ বিষয়টি নিয়ে 
চিন্তা করবে, তখন সে বলবে, আমি প্রথমবার অন্যায় করে ক্ষমা পেয়েছি। 
দ্বিতীয়বার অন্যায় করেও যখন ক্ষমা লাভ করেছি, তৃতীয়বার আমি আর অপরাধ 
করতে চাইনা । বরং এ ক্ষমা নিয়ে যেন আমার ইন্তেকাল হয়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম-এর এ হাদীস তাকে বার বার পাপ করার উৎসাহে বাধা 
প্রদান করবে । 

(৬) যে সকল বিষয় পাপের দিকে নিয়ে যায় তা বর্জন করা :__ 

পাপের পিছনে কিছু কারণ ও ভূমিকার উপস্থিতি অনিবার্য । যেগুলোর কারণে 
পাপের পথে চলা সহজতর হয়। পাপ সংঘঠিত হতে থাকে নিঁবিঘ্নে। পাপী যখন 
পাপে সর্বশক্তি নিয়োগ করে পাপ থেকে প্রত্যাবর্তনের বোধশক্তি হারিয়ে ফেলে, লুপ্ত 
হয় তার সজ্ঞান চেতনা, তখন তার সংশোধনের সকল পথ রুদ্ধ হয়ে যায়। এ 





* বোখারি : ৭৫০৭ । মুসলিম : ২৭৫৮। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


কথাটি অনুধাবন করেছিলেন সেই আলেম, যিনি একশ মানুষের খুনী ব্যক্তির 
ব্যাপারে ফতোয়া দিয়েছিলেন। হাদিসে এসেছে :__ 


৩ ON UG ৮৮৩ ale dil এঁর Bs 0 এ Bl ৪০১ ১০৭ ৬৮ লা ০৪ 
এপ ০১ ০০৯১৪ এ পা ৬৮ JS এ পানিও উল এ এ৯০ নিশি ON 
0৯53 459 0:50 CLG ০০ 4] fe চপ Us 5 জন 05 ৭] dS ০০0 Al) 
০৪ BL 05 41 0 dle ০৯০ এ ৩-১ ০০৯১৯ এ ৮৩ ০৮০০ এ এ 
1455125০৯31 € 25০ ৩3৪ এল IH FIPS : 0 LG ০০4 এ 
eg ০৯০৮৮ 4৮০৭ এ তত ১ ৮৬০ dl ১৩০৬ dl A LU ৮ 9৮ 
2৩১৬৪ 2৯১] ২৩১৩ ক ৩০০৪ ol oll pill 4০19 ৬০ ৪ 
451: SAL ১৩ CIE এ এ 0 ১৩৬ UU el 5৯০] ১৩ এ ০5] 
ox ৮1০ ৩৪৪ es ১৪৬৯ এস ৪০৬০ এ De Ab এ 1০৯ এক 
০7 AN ০৮১৯ এ! এস ৮১৯৪ ৪০৩ এ ৬৫ ৬১০৬ ভা IB ০৬০১৭। 
৯১ ২৩১৩ ca 
আবু সায়ীদ খুদরী রহ. থেকে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম বলেন :__ তোমাদের পুর্ববর্তী যুগে এক ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা 
করল। এরপর সে তার পাপের পরিণাম জানার জন্য সর্বশ্রেষ্ঠ আলেমের কথা 
জিজ্ঞেস করল। লোকেরা তাকে একজন সংসার-বিরাগী পাদ্রীর সন্ধান দিল। সে 
তার কাছে গিয়ে বলল, আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি। এখন তওবার 
কোন সুযোগ আছে কি? পাদ্রী বলল, না, নেই। এতে লোকটি ক্ষিপ্ত হয়ে সেই 
পাদ্ধীকে হত্যা করে একশ পূর্ণ করল। এরপর সে আবার একজন আলেমের সন্ধান 
করল তার পাপের পরিণাম জিজ্ঞেস করার জন্য । লোকজন তাকে একজন আলেমের 
সন্ধান দিলে সে তার কাছে গিয়ে বলল, আমি একশজন মানুষ হত্যা করেছি। এর 


থেকে তাওবার কোন সুযোগ আছে কি না ? আলেম বললেন, হ্যাঁ, তাওবার সুযোগ 
আছে। তোমার ও তাওবার মধ্যে প্রতিবন্ধক কোন কিছু থাকতে পারে না। তুমি 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


অমুক স্থানে চলে যাও । সেখানে কিছুলোক আল্লাহর এবাদত করছে। তুমিও তাদের 
সাথে এবাদত কর এবং তোমার দেশে ফিরে যেও না। কারণ, তা খারাপ স্থান। 
লোকটি নির্দেশিত স্থানে গমনের উদ্দেশ্যে যাত্রা করল । মাঝ পথে তার মৃত্যু ঘনিয়ে 
এলে তার প্রাণ গ্রহণের জন্য রহমতের ফেরেশতা ও শাস্তির ফেরেশতাদের মধ্যে 
ঝগড়া বেঁধে গেল। রহমতের ফেরেশতারা বলল, লোকটি মনে-প্রাণে তওবা করে 
আল্লাহর দিকে ফিরে এসেছে। তাই, আমরা তার আত্মা গ্রহণ করব। শাস্তির 
ফেরেশতাদের অভিমত ছিল, লোকটি কখনো ভাল কাজ করেনি । সে পাপী । তাই 
আমরা তাকে গ্রহণ করব। তখন মানুষের রূপ ধারণ করে একজন ফেরেশতা এসে 
তাদের বিতর্কের সমাধান বাতলে দিয়ে বলল, তোমরা তার উভয় পথ-__যে পথ সে 
অতিক্রম করে এসেছে, ও যে পথ তার সম্মুখে রয়েছে__মেপে দেখ। উভয়ের মধ্যে 
যা নিটকতম, সে অনুযায়ী তার ফয়সালা হবে । মাপ দেয়া হল। দেখা গেল, সে তার 
গন্তব্যের দিকেই অধিক এগিয়ে আছে। অত:পর রহমতের ফেরেশতারাই তার প্রাণ 
গ্রহণ করল এবং ৷” সে হিসেবে আমাদের কর্তব্য, যে সাহচর্য পাপের পথে নিয়ে 
যায়, যেসব দেখা-সাক্ষাত পাপের দুয়ার খুলে দেয়, যে সকল দর্শন ও শ্রবণ 
পাপপ্রবৃক্তিকে সুড়সুড়ি দেয়, তা পরিহার করে চলা। 

অনুরূপ যদি বাজারে গমন, টেলিভিশন দেখা, পত্রিকা পড়া ইত্যাদি পাপের 
কারণ হয়ে দাড়ায় তবে এগুলোও পরিহার করে চলতে হবে অথবা নিয়ন্ত্রিত করতে 
হবে এ জাতীয় সম্পৃক্ততা । 

৭) সর্বদা আল্লাহর কাছে ইস্তেগফার ও ক্ষমা প্রার্থনা করা.__ 

আল্লাহ রাব্বুল আলামীন তার নিকট ইস্তেগফার বা ক্ষমাপ্রার্থনার জন্য মানুষকে 
উৎসাহ ও নির্দেশ দিয়েছেন । 

অনুরূপ, নবীগণও মানুষকে ইস্তেগফারের নির্দেশনা দিয়েছেন, উদ্দীপিত 
করেছেন বিপুলভাবে । নূহ আ.-এর ইস্তেগফারের আলোচনা পবিত্র কোরআনে উলে- 
খ করা হয়েছে। নূহ আ. বলতেন :_ 


রি ৫ 9724 ০511৮ 1৮55০ ৩৩ ৭৫৮51 5 পাত BE Seg oe 
৩১733505805 TG Co ভে SS ৩০৩ ৭9193 ৩০৪৪ ৮3 


ক /:095১০ ৯ 10 





১ বোখারি : ৩৪৭০। মুসলিম : ২৭৬৬। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


“হে আমার প্রতিপালক ! তুমি ক্ষমা কর আমাকে, আমার পিতা-মাতাকে এবং 
যারা ঈমানদার হয়ে আমার ঘরে প্রবেশ করেছে, তাদেরকে এবং মুমিন পুরুষ ও 
মুমিন নারীদেরকে ; আর যালিমদের বেলায় বৃদ্ধি কর ধ্বংস ও বিলোপ ৷” 

অপরদিকে, মুসা আ. এর ইস্তেগফারের কথা আল্লাহ্‌ পবিত্র কোরআনে উলেখ 
করেছেন এভাবে :__ 


৪৪54 OO STEER EE ৪5285 8758. 
(91510 sb 285 SSL ০৪ SHI EUS ৩৪ ঢ LE এল এ! ৬৩! 


০০: ১1১০৯ .087501 9 এও 
“এ তো শুধু তোমার পরীক্ষা, যা দ্বারা তুমি যাকে ইচ্ছা বিপথগামী কর আর 
যাকে ইচ্ছা দান কর হেদায়েতের আলো । তুমিই তো আমাদের অভিভাবক; সুতরাং, 
আমাদেরকে ক্ষমা কর ও আমাদের প্রতি দয়া কর আর ক্ষমাশীলদের মধ্যে তুমিই 
শ্রেষ্ঠ ।২ 
ইব্রাহীম আ. এর ক্ষমা ও ইস্তেগফারের আলোচনা উলেখ করে কোরআনে 
এসেছে :_ 
E:T SULA ৩9859 64195 ৩5 
“হে আমার প্রতিপালক ! যে দিন হিসাব অনুষ্ঠিত হবে সে দিন আমাকে, আমার 
পিতা-মাতাকে এবং মুমিনগণকে ক্ষমা করে দিও।”* 
পাপ কাজে লিপ্ত হয়ে পড়ার সাথে সাথে ইস্তেগফার করা যায়। রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: 
এ ০৩০ ১৯০০৪ 695 ৮০5 ০৮ cal Slag ES SS SBT BY ০৬ এ 
09 ED 0০1 31১১০ || 5 ৩৭ 0০01 এ) এ ৬০৫ এ 5) ১০19 
(YY 20৭50 ৭2) 4 NE: oily ৮196 ৬০3 
মুমিন ব্যক্তি যখন কোন পাপ কাজে লিপ্ত হয়, তখন তার হৃদয়ে একটি কালো 
দাগ পড়ে । যখন সে তওবা করে, ফিরে আসে, এবং ক্ষমাপ্রার্থনা করে, তখন তার 





১ সূরা নূহ : ২৮। 
২ সূরা আল-আপরাফ : ১৫৫ 


* সূরা ইবরাহীম : ৪১। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


অন্তরাত্মা পরিস্কার হয়ে যায়, মুছে যায় সে কালো দাগের স্মৃতি। পাপ বেড়ে গেলে 
অন্তরের কাল দাগও বেড়ে যায়। পরিণতিতে তার হৃদয় ঢেকে যায় প্রবল 
অন্ধকারাচ্ছন্নতায়। এটা সেই মর্চে, যার কথা আল্লাহ পবিত্র কোরআনে এভাবে 
বলেছেন, “কখনও নয়; বরং তাদের কৃতকর্মই তাদের অন্তরে মর্চে ধরিয়েছে ৷” 

ইস্তেগফার এবাদতের একটি মহোত্তম অংশ। তাই সালাত আদায়ের পর ইস্তে 
গফার করতে বলা হয়েছে। হাদিসে এসেছে :_ 


৩৮ ১০০] ly লাভ Bl এপি dl ০৬৮ 9৬ 60 সপ এ ০৪৭ US ৩৮ 
০১৩ 5১৬ ০৯৬৭ og cel 41 ৮6| : 09 ON zl এস 


(oA) Hs 45-0175915 09411 ৬০৯ ০৯১৩ ও 0৭1) 45370155915 

ছাওবান রা. থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ $ যখন সালাত শেষ 
করতেন তিন বার আস্তাগফিরুলাহ (আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি) বলতেন ।২ 
দিয়েছেন । তিনি বলেছেন :__ 

৮5255%1 810158553 ০০৫ HE ০ ৩০1০ 

“অত:পর লোকেরা যেখান হতে প্রত্যাবর্তন করে, তোমরাও সেখান হতে 
প্রত্যাবর্তন করবে। আর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবে, বস্তুত আল্লাহ 
ক্ষমাশীল, পরম দয়ালু ৷'* 

ইসলামী শরিয়তে যে সকল যিকির-আযকারের প্রমাণ মিলে, সালাতের বইরে 
কিংবা ভিতরে ; তার মধ্যে ইস্তেগফার একটি গুরুত্বপূর্ণ যিকির। হাদিসে 
এসেছে: 


Jf AS lng ৮৬ Bl এ 0 0৬ 2555 Ll ge dl st) Ll 2 


(৩০৪৪ ell ৩০৩ 027 ৮601 ১৩৮) 03 m3 4৯55১ ও 


# 
5 








১ সূরা মুতাফফিফীন : ১৪। তিরমিযী : ৩৩৩৪ । 


২ মুসলিম-৫৯১। 
* সূরা বাকারা : ১৯৯। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


আয়েশা রা. থেকে বর্ণিত তিনি বলেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম রুকু ও সেজদাতে বেশী করে বলতেন, হে আমাদের প্রতিপালক আল্লাহ ! 
তোমার পবিত্রতা ঘোষণা করছি তোমার প্রসংশা করছি, হে আল্লাহ তুমি আমাকে 
ক্ষমা কর। তিনি কোরআনের আয়াতের শিক্ষায় এ কাজটি করতেন ৷ 


১৬৭৮৮ ও ০৪৬ 0৬ ৮৮৩ ৯৩ Bl এপি | ৯৭ 0 ৬ এ ৪০১৪০০৯৪০০ 
CEAY) ls 15১ -50৩ ৮৪১৩ ০০5 215 এও ৯৪১ লব ১ LAH ell: 
আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 
সেজদাবস্থায় বলতেন: “হে আল্লাহ! আমার সকল পাপ; ছোট ও বড়, সূচনা ও 
সমাপ্তি, প্রকাশ্য ও গোপন_ ক্ষমা করে দাও ।২ সালাতের বাইরে দিবা-রাত্রির 
যিকিরের মধ্যেও ইস্তেগফার রয়েছে । হাদিসে এসেছে 


৮601 :555 0১৬০১ ৮ 2৮৮৩ ৬ ঞ এক sl ০৪ পা ০১০ ৩৪ 
১০প abil ৩ 4০৪৪১ এপ de 95 Bas 95 FAS ০3141 ০১ লা 
AY Sb ০4০৪৬ sid পাও de এআ Degli ৩ ০৪ ০৪ এ 
em 0 এ ক ০০ এড এ ৬ Ul ০০ UG cng: JU চা এ! ০৬৭॥ 
৩০৬৪ কি 00 এড 5৩0০৩ ৬ J ৩ ৬৩ ৩৩ এজ এস ৬ ০৪ 
(০/৮1)-১০] oly 241 al 


সাদ্দাদ বিন আউস রা. নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা 
করেন, ‘শ্রেষ্ঠ ইস্তেগফার (ক্ষমা প্রার্থনার বাক্য) হল, তুমি এভাবে বলবে, হে আল্লাহ 
! তুমি আমার প্রতিপালক । তুমি ছাড়া প্রকৃতপক্ষে কোন মা'বুদ নেই। তুমিই 
আমাকে সৃষ্টি করেছ। আর আমি তোমার বান্দা। তোমার সাথে কৃত ওয়াদা ও 
প্রতিশ্রুতির উপর আমি আমার সাধ্যমত অটল রয়েছি। আমি যা কিছু করেছি তার 
অপকারিতা হতে তোমার আশ্রয় নিচ্ছি। আমার প্রতি তোমার যে নিআ'মত তা 





১ বোখারি : ৮১৭ । মুসলিম-৪৮৪ | 
২ মুসলিম-৪৮৩। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


স্বীকার করছি। আর স্বীকার করছি তোমার কাছে আমার অপরাধ । তুমি আমাকে 
ক্ষমা কর। তুমি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারে না।' 

যে ব্যক্তি সকালে দৃঢ় বিশ্বাসে এটা পাঠ করবে, সে যদি এ দিনে সন্ধ্যার পূর্বে 
মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হবে। আর যদি দৃঢ় বিশ্বাস 
নিয়ে সন্ধ্যায় পাঠ করে, আর সকাল হওয়ার পূর্বে সে ইন্তেকাল করে, তাহলে সে 
জান্নাতবাসীদের অন্তর্ভূক্ত হবে” রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 
আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: 


dg) 3p Um ৩ HT ead ও লা] oss আ পিউ Gl আও 
(AV) ৮ 
‘আল্লাহ তাআলার শপথ ! আমি দিনে সত্তর বারের বেশী আল্লাহর নিকট 
তাওবা ও ক্ষমা প্রার্থনা করি ।” ইবনে উমর রা. বলেন__ 
01 de ৮55 এ০৯৪ 3 3০০ BL ০90 এপ এত ক ০৯০ I LS | 
ও ৩৯ ০০৮৮৪ পো) Darl ১৮5৫1০0১১১৪ 4৬০ এ] ৬ আনা 


৬০) abe nl ০৮ শপ 
একদিন এক মজলিসে আমরা গণনা করলাম যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লাম একশত বার বলেছেন, হে আমার প্রতিপালক ! আমাকে ক্ষমা করুন। 
আমার তাওবা কবুল করুন। আপনি সর্বশ্রেষ্ঠ ক্ষমাশীল ও দয়াময় | 
(৮) পাপের পর সত-কর্ম করা যাতে সৎকর্ম পাপকে মিটিয়ে দেয় : হাদিসে 
এসেছে__ 
ade dl এ 5401 এ এও মা] lol 9১ 0 as dil ৬০১ ১৪৮ ৩ ৩৮ 


FAL DELL Bll ps BS ES Sb 8০09) : এ ০১ ৮৯ ৮৮5 








* বোখারি : ৫৮৩১। 
২ বোখারি : ৬৩০৭ । 
* আবু দাউদ : ১৫১৬। 











তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


এও] ০5455: AIG স্ব £ :১৪৯ ৪১৮৯ (GRIMY SI 05 5৫ 


(YVAN) He ৫০7) 15০65 পা শেপ UE ৫15০ 
আব্দুলাহ ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত, জনৈক পুরুষ অবৈধভাবে এক 
মহিলাকে চুমো দিল। সে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কাছে 
পাপের কথা স্বীকার করল । পরক্ষনে আল্লাহ তার বাণী নাযিল করলেন : “তুমি 
সালাত কায়েম কর দিবসের দু" প্রান্তভাগে ও রজনীর প্রথমাংশে । সৎকর্ম অবশ্যই 
পাপকর্ম মিটিয়ে দেয়।' এ কথা শুনে লোকটি বলল, হে রাসূল ! এ সুসংবাদ কি 
আমার জন্য ? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন : “আমার 
উম্মতের সকলের জন্য ৷'* অনুরূপভাবের আরো অনেক হাদীস রয়েছে, যা প্রমাণ 
করে নেক-আমল (সৎকর্ম) পাপসমূহকে মুছে দেয় । হাদিসে এসেছে :_ 


L৯13" :৩৪ (4৮5 4৬ ঝ Gr Bl ০৯৮০ 0 এ dl ৪৯১ ৪9০৯ লা ৩৮ 

|| ৮০ 4০ 021০5 ২5০৯ 45 ও ৩০ ৫ 23 এসডি ০০ 2 ll এ 
sf Ul ee 9১৩ ০৪ ON ২৮৯ JS 4৫ ৩০ CO ৯১৩ St BE coll ES ০ 
Ale 3 Ul ৮০১৩১ ভি Bs 45 ৯০ কী) এ ০ ০০ ০ 


(EDM lg FM ECA ০ ৮2 

আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 
বলেন : “মুসলিম বা মুমিন বান্দা যখন অজু করে, অত:পর মুখমন্ডল ধোয়, পানির 
সাথে অথবা পানির শেষ ফোটার সাথে তার চেহারা থেকে এসব পাপ বের হয়ে যায় 
যা সে চক্ষু দিয়ে দেখেছে। সে যখন হাত ধোয়, পানির সাথে অথবা পানির শেষ 
ফোটার সাথে তার দু'হাত হতে এমনসব পাপ বের হয়ে যায়, যা সে হাত দ্বারা 
করেছে। এরপর সে যখন দু’-পা ধৌত করে, তখন পানির সাথে বা পানির শেষ 
ফোটার সাথে তার পা থেকে এমন সব পাপ বের হয়ে যায়, যা সে পায়ে হেঁটে গিয়ে 
করেছে। ’* এ হাদীস দ্বারা বুঝা গেল অজু পাপসমূহকে মিটিয়ে দেয়। তদ্রুপ 





১ সুরা হুদ : ১১৪ । 
২ বোখারি : ৫২৬। মুসলিম : ২৭৬৩। 
ও মুসলিম : ২৪৪। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


নামাজের দ্বারাও গুনা মাফ হয়। হজরত আবু হুরায়রা রা. হতে বর্ণিত, তিনি 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন__ 
৩০ ভঙ 0১০৬৩ ৩ LR (945 ক এস ০ 2৬155 04 3) 
4 dl এসপি 1 ০190| এ ০৪:05 bd 4০১ ৩ ওহ ৩0190 4০১ 
(AV) Mm 6০/১৬১০]| ol) (Glas 

থাকে, আর সে প্রতি দিন এর ভেতর পাচ বার গোসল করে, এ ঝরনার ব্যাপারে 
তোমাদের কি ধারনা-_এ কি তার শরীরে কোন ময়লা থাকতে দেবে? তারা সকলে 
বলল, তার শরীরে কোন ময়লা থাকতে দেবে না । তিনি বললেন, এটাই পাঁচ ওয়াক্ত 
নামাজের উদাহরণ ৷ এর দ্বারা আল্লাহ তাআলা গুনাসমূহ মাফ করেন’ 

পাঁচ ওয়াক্ত সালাতের মতোই যার ব্যাপারে হাদিসে বক্তব্য এসেছে _ 

আবু হুরাইরা রা. বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে 
সম্মুখে একটি প্রবাহমান নদী থাকে আর তাতে সে প্রতিদিন পাঁচবার গোসল করে 
তাহলে কি তার শরীরে কোন ময়লা থাকবে ? সাহাবীগণ বললেন, না, থাকবে না। 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন : “পাচ ওয়াক্ত সালাতের এটাই 
উদাহরণ, যার মাধ্যমে পাপসমূহ আল্লাহ তাআলা দূর করে দেন।”২ 

(৯) তাওহীদ বা আল্লাহর একাত্ববাদের যথার্থ বাস্তবায়ন : 


১০ এ ০১:৮5 ক dil এপি Bl ০৬৮০ UE: UE এ এ ৬৯১ ১১ ভা ০ 
0০ হল ৩01১৯ Edler 9 ০৩05 ৬৬৭ ০ এও আপ ৩০1 2৭৯৩ 
4০ ০০ ১১ ওত ৮১ ০৩ ০৩1১১ এত ০ 2৯ ভি TIE ৩৪ ০৮৮ 
৩4০3 ০০৮ ০৯১৯] ০1০8 এ] ০৩ ০45০৯ বা এস SET ০৩ ০৬৪ 
(YAY) Hs ol 5 ins (5০ Sd 





১ বোখারী : ৫২৮ ৷ মুসলিম : ৬৬৭ । 
২ বোখারি : ৫২৮ । মুসলিম : ৬৬৭ | 





তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


আবু যর রা. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম বলেছেন,“আল্লাহ তাআলা বলেন : “সৎকাজ সম্পাদনকারী ব্যক্তিকে দেই 
দশগুণ বা তার থেকেও বেশী ছোয়াব। আর অন্যায়কারীকে দিই তার পাপের 
সমপরিমাণ শাস্তি, অথবা ক্ষমা করে দেই। যে ব্যক্তি আমার দিকে এক বিঘত 
অগ্রসর হয়, আমি তার দিকে একহাত অগ্রসর হই। যে আমার দিকে এক হাত 
অগ্রসর হয় আমি তার দিকে এক কায়া পরিমান এগিয়ে যাই। যে আমার দিকে 
হেটে আসে আমি তার দিকে দৌড়ে যাই। আর যদি কোন ব্যক্তি শিরক না করে 
পৃথিবীভরা পাপ নিয়েও আমার সাক্ষাতে আসে, তাহলে আমি সমপরিমাণ ক্ষমা নিয়ে 
তাকে গ্রহণ করি৷ 

তাওহীদ বাস্তবায়ন মুসলিম ব্যক্তির আচার-আচরণ পরিশুদ্ধ করে। মানুষকে 
পাপাচার পরিহার করতে উদ্বুদ্ধ করে। আল্লাহকে এক বলে জানা, তাকে ভালবাসা, 
আল্লাহ কেন্দ্রিক বন্ধুত ও শত্রুতার সম্পর্ক গড়ে তোলা, সকল কাজে তাওহীদের 
শিক্ষা-অনুভূতি জাগ্রত রাখা পাপাচার থেকে দুরে থাকতে সাহায্য করে 
সন্দেহাতীতভাবে । যে ব্যক্তির তাওহীদী চেতনা দুর্বল-ম্রিয়মান, জাহান্নামের আগুন 
থেকে বেঁচে থাকা তার পক্ষে দুক্ধর হবে বৈকি। যার তাওহীদী চেতনা সদা-জাগ্রত 
জাহান্নামের আগুন তাকে স্পর্শ করার অজুহাত খুঁজে পাবে না। তাই, তাওহীদের 
ভাব-চেতনা-ধারণা সচল ও জাগ্রত রাখা ভিন্ন আমাদের গত্যন্তর নেই। 

(১০) সংলোকের সাহচর্য অবলম্বন করা :___ 

সতমানুষের সাহচর্য পাপ থেকে দূরে থাকার বড় একটি মাধ্যম । কিন্ত সমস্যা 
হল, পাপী ব্যক্তি নিজেকে সৎ মানুষের সংস্পর্শে যাওয়ার উপযোগী মনে করে না। 
সে ভাবে, আমার মতো একজন পাপীর পক্ষে সৎমানুষের সঙ্গ লাভ কি করে সম্ভব ? 
আসলে এ ধরনের দৃষ্টিভংগী এক ধরনের মানসিক সমস্যা, যা সৃষ্টি হয়েছে পাপের 
আধিক্যের কারণে ও শয়তানের কু-মন্ত্রণায়। এক ধরনের নৈরাশ্যও অবশ্য এর 
পেছনে কার্যকর, তা স্বীকার করে নিতে হবে কোন বাধা নেই। এ প্রকৃতির মানসিক 
ব্যধির চিকিৎসা করা জরুরি । নিজেকেই নিজের প্রশ্নের উত্তর খুজতে হবে। এ 
ক্ষেত্রে কয়েকটি বিষয় ভেবে দেখা যেতে পারে। 

প্রথমত : সৎলোকের সঙ্গ লাভের চেষ্টা করা একটি ভাল কাজ, আল্লাহর একটি 
এবাদত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন :__ 





* মুসলিম : ২৬৮৭। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


৮১৬ ও এ Sly ০৭৯৬] 0৬) ৮ 319 Y ex 4৬ ও dl 8058 Le 


০৯১৩ ale 9০৪৩ ade bil BS UE ০১৬০৪ সত এ এ ০৯5৪ 4৪ 


MSY > ৬৪৯ এ 4৯53 এ ১ তি! এড এ৩৩ আপিল NS Al db 


Ll 1১ ১19) sls co uc 4 এড ০১ AS ৩০০ 1১0 40৮5 


(৭১৬০০ 
যেদিন আল্লাহ তাআলার ছায়া ব্যতীত কোন ছায়া থাকবে না, সেদিন সাত 
ব্যক্তিকে আল্লাহ তার ছায়াতলে স্থান দিবেন । 
এক. সুবিচারক ইমাম শাসক । 


দুই. আল্লাহর এবাদতে যে যুবক মগ্ন থেকেছে। 

তিন. যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত থাকত। 

চার. যে দুজন লোক একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে একে অপরকে ভালবাসে 
এবং আল্লাহর জন্য একত্র হয় ও আল্লাহর জন্য বিচ্ছিন্ন হয়। 

পাঁচ. যাকে কোন সুন্দরী ও সম্ভ্রান্ত নারী ব্যভিচারের জন্য ডেকেছে, কিন্তু সে 
এই বলে প্রত্যাখ্যান করেছে যে আমি আল্লাহকে ভয় করি। 

ছয়. যে ব্যক্তি এতটা গোপনে দান করে যে, ডান হাতে যা দান করে বাম হাত 
তাজানেনা। 

সাত. যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে অশ্রু ঝড়ায় ৷” 

এ হাদিসে দু"ব্যক্তির কথা বলা হয়েছে, যারা আল্লাহর জন্য সৎসঙ্গ অবলম্বন 
করেছে ; তারা আমাদের এ আলোচ্য বিষয়ের সাথে সংশিষ্ট । তাই সৎসঙ্গ 
অবলম্বন করা একটি এবাদত । 

দ্বিতীয়ত : সৎ ও নেককার লোকদের মহব্বত করলে তাদের সাথে অবস্থান 


করার সুযোগ সৃষ্টি হয়, যদিও তাদের মর্যাদা পাওয়া না যায়। হাদিসে এসেছে__ 





১ বোখারি : ৬৬০ । 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


: ৮০৩ ৬৬ dl এডি এ] JS: UU এপ Bl ৬৪১ ৬০৯৪৭ তি তা ৩৩ 
৩০৮ ৮৮৩ he ঝআ এডি Bl ০৯৮০ 0 ¢ ৫ এসএ Uy (51 ৮ ০৯০] 
(YE Dues 51৬১৬১০০০০১ 


আবু মুসা আশ'আরী রা. থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম-কে জিজ্ঞেস করা হল, কোন ব্যক্তি যদি এক সম্প্রদায়কে 
ভালবাসে তাহলে সে তাদের সাথে কেন অবস্থান করবে না ? উত্তরে রাসুহুলাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন : “ব্যক্তি তার সাথে থাকবে যাকে সে 
ভালবাসে ৷” রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে যখন বিষয়টি 
প্রমাণিত তখন আমাদের নেক ও সখলোকদের ভালবাসতে কতটা যত্নবান হওয়া 
উচিত ? যদি আমরা মনে করি মর্যাদায় আমরা তাদের সমকক্ষ হতে পারব না। 
কিন্তু এটা অসম্ভব নয় যে আল্লাহ আমাদের প্রচেষ্টা ও আন্তরিকতা দেখে তাদের মত 
মর্যাদা আমাদের দান করবেন, কিয়ামতে তাদের সাথে আমাদের অবস্থানের সুযোগ 
করে দেবেন। 

তৃতীয়ত : পাপের সংস্পর্শে আসা ও পাপ বর্জন হিসেবে মানুষ তিন ভাগে বিভক্ত :__ 

এক. যারা নিজেকে নিয়ন্ত্রন করে, তাকওয়া বা আল্লাহভীতি অবলম্বন করে ও 
সকল পাপাচার থেকে দূরে থাকে । এরা হল সবেত্তিম মানুষ । আল্লাহ রাব্বুল 
আলামীন যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নেন। 

দুই. যারা পাপ কাজে লিপ্ত হয়ে পড়ে, পাপ করে অনুতপ্ত হয়, অনুশোচনা 
করে। মনে করে আমি চরম অন্যায় করে ফেলেছি। এবং এ পাপ থেকে মুক্তি 
পাওয়ার জন্য সে উদ্গ্রীব হয়ে উঠে। 

তিন. যারা পাপ করে আনন্দিত হয়। পাপ কাজ খুঁজে বেড়ায়। পাপ করতে না 
পারলে অনুশোচনা করে বা অনুতপ্ত হয়। 

এখন আমাদের ভাবতে হবে যে, যদিও আমরা প্রথম প্রকারের মতো হতে 
লাভে ধন্য হই। 

আর দ্বিতীয় প্রকারে অন্তর্ভূক্ত হওয়া তৃতীয় প্রকার মানুষদের মধ্যে গণ্য হওয়ার 
চেয়ে অনেক ভাল ও নিরাপদ । 





১ বোখারি : ৬১৭০ । মুসলিম : ২৬৪১। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


যদি আমরা সৎ লোকের সঙ্গ লাভ করার চেষ্টা করি তবে হয়ত তৃতীয় প্রকার 
মানুষদের অন্তর্ভূক্ত হওয়া থেকে বেঁচে যেতে পারব। প্রচেষ্টায় আমরা আন্তরিক হলে আল্লাহ 
রাব্বুল আলামীন হয়ত বা আমাদের প্রথম প্রকারের মানুষে রূপান্তরিত করে দেবেন। 

চতুর্থত : পাপ করে অনুতপ্ত হওয়া, অনুশোচনা বোধ করা বা মনের বিষগ্রতা যা 
অনেক ক্ষেত্রে সৎ-সঙ্গের কারণে সৃষ্টি হয়। যখন সৎ-সঙ্গ পরিহার করা হয় তখন 
পাপের প্রতি ঘৃণা ও অনুশোচনা কমে যেতে থাকে। যদি সংলোকের সঙ্গ পরিহার 
করা হয় তাহলে পাপের প্রতি ঘৃণাবোধ চলে যায়। আর যদি সৎলোকের সাথে 
চলাফেরা করা হয় তখন মনে মনে এমন চিন্তা আসে যে আমার সাথের লোকগুলো 
আমার চেয়ে কত ভাল ! কত পবিত্র তাদের জীবনযাপন। এ ধরনের চিন্তা ও 
মানসিকতা পাপকাজ ত্যাগ করতে ভূমিকা রাখে যা সৎসঙ্গের কারণে সৃষ্টি হয়। 

(১১) ধৈৰ্য্য ও অন্তরের দৃঢ়তা : 

মুসলমান মাত্রই বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামীন মানুষের জন্য এ সকল 
বিষয়ই হারাম বা অবৈধ করেছেন, যা মানুষ পরিহার করে চলতে পারে । তেমনি 
তিনি এ সব বিষয় মানুষকে করতে বলেছেন যা সে করার সামর্থ্য রাখে । যা নিষিদ্ধ, 
তা আপনি অবশ্যই পরিহার করার ক্ষমতা রাখেন। পাপ পরিহার করা কখনো 
অসম্ভব ব্যাপার নয় । প্রয়োজন শুধু অন্তরের দৃঢ়তা, অবিচল সাহস। 

মনে রাখা প্রয়োজন “কঠিন ও অসম্ভব’ শব্দ দুটোর মধ্যে পার্থক্য আছে। পাপ 
পরিহার করা কারো জন্য কঠিন হতে পারে, তবে কারও পক্ষেই তা অসম্ভব নয়। 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: 


০৫7 ৫/১৬)) 919) ০9৬১ 2 > lel Ul পেস 


(YAYY) Hey 

‘জাহান্নাম মনের কু-প্রবৃত্তি দ্বারা ঢেকে দেয়া হয়েছে আর জান্নাত কঠিন কাজ 
দ্বারা আবৃত্ত করা হয়েছে৷” 

এ হাদিসের মর্ম কথা হল ভাল কাজ করা ও পাপ থেকে ফিরে থাকা কঠিন। 
আর পাপ কাজ করা সহজ । যদি এ কঠিনকে জয় করা যায় তাহলে জান্নাতে 
যাওয়ার প্রতিবন্ধকতা দূর হয়ে যায়। আর মন যা কিছু চায় তা করা সহজ হলেও তা 
দিয়ে শুধু জাহান্নামের পর্দা উম্মুক্ত করা হয়। 





১ বোখারি : ৬৪৮৭ ৷ মুসলিম : ২৮২৩। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


অতএব পাপাচার থেকে বিরত থাকার জন্য ধৈর্য্য, উন্নত মানসিকতা, মনের 
দৃঢ়তা ও সাহস সৃষ্টি করা প্রয়োজন । 

(১২) পাপের বিপদ সম্পর্কে ধারণা লাভ করা :__ 

ইবনুল কায়্যিম রহ. এ বিষয়ে “আল-জওয়াবুল কাফি’ নামে একটি গ্রন্থ রচনা 
করেন। এ গ্রন্থে তিনি এক ব্যক্তির উদ্দেশে পাপের কিছু পরিণাম লিপিবদ্ধ করেছেন 
যা থেকে কোনভাবেই পাপী ব্যক্তি মুক্ত হতে পারে না। তিনি লিখেছেন: 

(ক) আল্লাহ রাব্বুল আলামীন পাপের শাস্তির কথা বলে দিয়েছেন ও পরকালে 
শাস্তি প্রদানের ওয়াদা করেছেন। 

(খ) পাপ তার কর্তার ব্যাপারে মানুষের মধ্যে ঘৃণা সৃষ্টি করে। বিশেষ করে 
সমাজের সৎ লোকগুলো তাকে ঘৃণা করে যায়। 

(গ) পাপ তার মতো আরেকটি পাপের বীজ বপন করে ও অনুরূপ পাপের জন্ম দেয়। 

(ঘ) অব্যাহত পাপের ফলে পাপের প্রতি ঘৃণা কমে যায় ও পাপের ব্যাপারে অন্ত 
রে দুর্বলতা সৃষ্টি হয়। 

(ও) পাপের আধিক্য অন্তরকে কলুষিত ও অকার্যকর করে দেয় যেমন রাসুলুলাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: 


এড 4৩০ ০৪৮০৪ 695 55৩৬ এ ও পা১৬৮ LST SIS ৪৯19 ৩০৪৪ ০! 
913 15১৩) 0520 3 1৯৩ ৮41 555 ৬৭0 0190 BS 415 ৬০৬ ৬৯5১3 ১0015 
4৮৩ ATTY Bela 15১ ₹1£: 850৯0685818 ৪ ১৯ bs 


মুমিন ব্যক্তি যখন কোন পাপ করে তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। 
যখন সে তাওবা করে, বিরত হয় ও ক্ষমা প্রার্থনা করে, তখন তার অন্তর পরিস্কার 
হয়ে যায়। পাপ বেড়ে গেলে অন্তরের কলুষতাও বেড়ে যায়। পরিণতিতে অন্তর 
উদ্ধত হয়ে উঠে। এটা সেই মর্চে, যার কথা আল্লাহ পবিত্র কোরআনে এভাবে 
বলেছেন: “কখনও নয়; বরং তাদের কৃতকর্মই তাদের অন্তরে মর্চে ধরিয়েছে।”* 

(চ) পাপাচার পৃথিবীতে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আসে । পবিত্র কোরআনে 
এরশাদ হয়েছে__ 





১ তিরমিযী : ৩৩৩৪। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


1956 ১ A ED ১০৫। sf ৪ ও ও পুন ও ১ 9 


রঃ CAP Sr HA 
“মানুষের কৃতকর্মের দরুন জলেস্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে ; যাতে তিনি 
তাদেরকে আস্বাদন করান তাদের কৃতকর্মের কিছু ফল। হয়ত তারা (সঠিক পথে) 
ফিরে আসবে ।”১ 
(ছ) পাপ আল্লাহর নিয়ামতকে উঠিয়ে নিয়ে যায় এবং গজব নামিয়ে আনে। 
আল্লাহ তাআলা বলেন :₹__ 
{Ye SF ৪ ৬৫৩ কা এডি ভরা ভাল এ 
“তোমরা যে বিপদে আক্রান্ত হও, তা তোমাদের কৃতকর্মেরই ফল এবং 
তোমাদের অনেক অপরাধ তিনি ক্ষমা করে দেন।”২ 
(জ) পাপী যখন সারা জীবন নিজের উপর অত্যাচার করে, নিজেকে নিয়ন্ত্রণ 
করতে অসমর্থ হয়। এমনকি মৃত্যুকালেও সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না, 
পাপ করে বসে । এমন ধারণা পুষে বসে থাকা চরম বোকামী হবে যে, আমি মৃত্যুর 
পূর্বে সকল পাপ ছেড়ে দিয়ে পাক-পবিভ্র হয়ে যাবো । 
(১৩) অন্তরের প্রতারণা থেকে সতর্ক থাকা জরূরী :__ 
অজ্ঞতাবশত অনেকে আল্লাহর ব্যাপারে আশা পোষণ করে যে, তিনি দয়াময়, 
রহমান রহীম, পরম ক্ষমাশীল, তিনি যাবতীয় পাপতাপ ক্ষমা করে দেন। আমি যত 
পাপই করি না কেন, তিনি তা ক্ষমা করে দেবেন। কিন্ত সে ভুলে যায় যে, আল্লাহর 
শাস্তি কঠিন শাস্তি, অপরাধীকে কখনো তিনি ছেড়ে দেন না। 
আল্লাহ সম্পর্কে আশাবাদী থাকা ভাল ; তবে যে আশাবাদ পাপ করতে উদ্বুদ্ধ 
করে, তা শয়তানের কুমন্ত্রণা ছাড়া আর কিছুই নয়। 





১ সূরা রুম : ৪১। 
২ সূরা শুরা : ৩০। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


আল-মুহাসাবা 


আল-মুহসাবা ও শাব্দিক অর্থ আত্ব-সমালোচনা। নিজের হিসাব নিজে করে 
নেয়া। পরিভাষায় মুহাসাবা শব্দের অর্ধ হল, মানুষ তার কৃতকর্ম ও কথাগুলোর প্রতি 
তাকাবে । যখন দেখবে সে কোন ভাল কথা বা কাজ করেছে তখন আল্লাহর শুকরিয়া 
আদায় করবে এবং সে কথা ও কাজের উপর অটল থাকবে । আর যদি দেখে কোন 
খারাপ কথা বা কাজ করে ফেলেছে তাহলে সে তা ছেড়ে দেবে ও তাওবা ইস্তেগফার 
করবে। 

জ্ঞানী ও সচেতন ব্যক্তি মাত্রেই কাজ করার পূর্বে চিন্তা করে দেখবে এ কাজটি 
তার জন্য কতোটা ভাল ফলাফল নিয়ে আসবে । যখন দেখবে যে, কাজটি ভাল ফল 
নিয়ে আসবে তখন সে তা করবে । আর যদি দেখে ফলাফল ভাল হবে না তখন সে 
করবেনা। 

মানুষ দুনিয়ার ব্যাপারে কোন কাজ করতে এ নীতিই অবলম্বন করে থাকে । 
ব্যবসায়ী, শিক্ষক, চাকুরী জীবি, কৃষক, গবেষক সকলেই এ নীতি অনুসরণ করে। 
প্রতিটি পদক্ষেপেই চিন্তা করে কাজটি কতটুকু সফল হবে । 

একজন মুসলিম তো দুনিয়াকে আখিরাতের ক্ষেত্র বলে বিশ্বাস করে। আরো 
বিশ্বাস করে আজ সে যা করে যাচ্ছে কালকে তার হিসাব আল্লাহর কাছে দিতে 
হবে। এ দিকের বিবেচনায় মানুষ যা কিছু আল্লাহর বিধি-নিষেধের আওতায় যা 
করবে তা আরো বেশী মুহাসাবার দাবী রাখে । 

আল্লাহর আদেশ নিষেধ পালন ও বর্জন হল সবচেয়ে বড় ব্যবসা । দুনিয়ার 
কোন ব্যবসা বা কাজ কর্মে ক্ষতিগ্রস্থ হলে তার ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব, কিন্তু 
আখিরাত সম্পর্কিত কাজে ক্ষতিগ্রস্থ হয়ে পড়লে তার ক্ষতি পুষিয়ে নেয়া কখনো 
সম্ভব হয় না। আখিরাতে কেহ সফলকাম হলে সেটাই হবে স্থায়ী সফলতা আর কেহ 
ব্যর্থ সেটাই হবে স্থায়ী ব্যর্থতা। 

হাসান বসরী রা. বলেন, আল্লাহ এ বান্দার প্রতি রহম করুন, যার সামনে কোন 
কাজ আসলে সে চিন্তা করে এটা আল্লাহর জন্য না কি তার পার্থিব স্বার্থ আদায়ের 
জন্য। যদি আল্লাহর জন্য হয় সে তাড়াতড়ি পথ চলতে শুরু করে । আর যদি পার্থিব 
স্বার্থের জন্য হয় তাহলে সে গড়িমসি করে। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


আল্লাহ রাব্বুল আলামীন মুহাসাবা করতে নির্দেশ দিয়েছে :_ 
AB ডি; ৯.2 ও ০৪ 2৫ ০৪,০০০ EE 2 24881 
GE | 91 41915 LY CIB ড ৮593 4০192119082 l G 


ENA: 751৯ SS 
“হে মুমিনগন! তোমরা আল্লাহকে ভয় কর; প্রত্যেক ব্যক্তির উচিত, 
আগামীকালের জন্যে সে কি প্রেরণ করে, তা চিন্তা করা । আল্লাহ তাআলাকে ভয় 
করতে থাক । তোমরা যা কর আল্লাহ তাআলা সে সম্পর্কে খবর রাখেন ৷” 
মুখোমুখি হওয়ার পূর্বে নিজের হিসাব নিজে করে নাও এবং তাকিয়ে দেখ তুমি 
সঞ্চয় করেছ। 


উমার রা. বলেছেন : 


৮৩৩ OA SB ৭১৬ 04৩ SAT 53 এপ 0 এ Sd wl 
J ০৬৯১০ 5৬ এ ০৯০৭] IG ৭] Fd pl 015৬ ০৬৪০ এ 
“তোমরা হিসাবের সম্মুখীন হওয়ার পূর্বে নিজেদের হিসাব করে নাও। আমল 
ওযন করার পূর্বে নিজেদের আমলের ওযন নিজেরা করে নাও। আজকের হিসাব 
আগামী কালের হিসাব প্রদানকে সহজ করে দেবে । মহা হিসাবের সম্মুখীন হওয়ার 
জন্য প্রস্ততি নাও। সে দিন উপস্থিত করা হবে তোমাদেরকে এবং তোমাদের কিছুই 
গোপন থাকবে না!’ 
মায়মুন ইবনে মেহরান বলেন : 


SGA Sl All ০০ ০৬ এপ পি 0০ ৬ ভি এও] ১৬০৭ 





১ সূরা হাশর : ১৮। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


“নিজের অংশীদার থেকে মানুষ যে রকম হিসাব করে পাওনা বুঝে নিয়ে থাকে, 
নিজের আমলের হিসাব তার চেয়ে কঠিনভাবে না করলে কেহ মুত্তাকী হতে পারবে 
না!’ হাসান বসরী রহ. বলেন :__ 


LL (৬ cd LE ০9 এও ১ এ পপি আপি এপি Go 0৬ এ 
ANAT eB de ভিড] og Si ওক 015 AMS il wl 0S de 
পল এপি ০ 
“আলাহর কাছে হিসাব দিতে হবে এ ভয় করে যে নিজের কর্মের হিসাব নিজে 
করবে সে সত্যিকার সাহসী মুমিন। যারা দুনিয়াতে নিজেদের কর্মের হিসাব নিজেরা 


করেছে পরকালে তাদের হিসাব-নিকাশ হাল্কা ও সহজ হবে। আর যারা পৃথিবীতে 


মুহাসাবা কিভাবে করবেন : 

মুহাসাবার জন্য শরীঅত নির্দেশিত নিদিষ্ট কোন নিয়ম নেই। মুমিন ব্যক্তি নিজে 
অগ্রাধিকারের ভিত্তিতে যেটা ভাল মনে করবেন সেটার হিসাব করতে চেষ্টা করবেন। 
যতবেশী নিজের কর্মকান্ডগ্ুলো মুহাসাবা করবেন ততই কার কল্যাণ | কি কি বিষয়ে 
মুহাসাবা করা যেতে পারে এর এর সংক্ষিপ্ত রূপরেখা নীচে তুলে ধরার চেষ্টা করছি। 

(ক) প্রথমে হিসাব নিতে হবে আল্লাহ আমার প্রতি যে সকল কাজ, আকীদা- 
সেটা কি ইখলাছের সাথে আদায় করছি ? সেটা আদায় করতে যেয়ে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নাহ অনুসরণ করছি কিনা? এ সকল প্রশ্নের 
উত্তরে যদি কোন ত্রুটি পরিলক্ষিত হয় তাহলে তা দূর করতে হবে এবং এর জন্য 
তাওবা ও ইস্তেগফার করতে হবে। 

এ ক্ষেত্রে প্রথমে তাওহীদ বা আল্লাহর একাত্বাদকে প্রাধ্যান্য দেবে। দেখতে 
হবে আমি তাওহীদের পরিপূর্ণ আকীদা পোষণ করছি কি না ? সকল প্রকার ছোট 
বড় শিরক থেকে পুত-পবিভ্রতা অর্জন করতে পেরেছি কি না? সকল ক্ষেত্রে আল্লাহর 
উপর ভরসা, তাওয়াক্কুল, তার কাছে আশ্রয় নেয়া ও তার কাছেই দোয়া-প্রার্থনা 
করছি কি না ? অত:পর ফরজ কাজের হিসাব নিতে চেষ্টা করা ; পাঁচ ওয়াক্ত 
সালাতসমূহ সময়মত, তার সকল শর্ত, রুকন, ওয়াজিব, সুন্নাতের সাথে আদায় 
হচ্ছে কি না? 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


(খ) আল্লাহ তাআলা যা কিছু নিষেধ করেছেন তা আমি কতখানি পরিহার 
করতে পেরেছি। এই বিষয়টার হিসাব নেয়া । 

(গ) আমার আচার-আচারন সম্পূর্ণভাবে ইসলামী চরিত্রে পরিণত হয়েছে কি 
না? যদি না হয়ে থাকে তবে তা অর্জনের জন্য কোন প্রচেষ্টা চালিয়েছি কি না ? আর 
চরিত্রের খারাপ দিকগুলো পরিত্যাগ করতে পেরেছি কি না ? এ ব্যাপারে উদ্যোগ 
নিয়ে থাকলে তা কতটা সফল হয়েছে? 

(ঘ) সুন্নাত ও নফল আমলগুলো আদায়ের ব্যাপারে কতখানি যতুবান হয়েছি তা 
হিসেব করে দেখা । 

(ঙ) উপরোলিখ বিষয়গুলো ছাড়া অন্য সকল কাজ-কর্মগুলো আমি আল্লাহ 
তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য করতে পেরেছি কি না তার হিসোব নেয়া । 

এভাবে মুহাসাবা করে, নিজের হিসাব নিজে নিয়ে যে কোন মুসলিম নিজেকে 
উন্নত করতে পারে। পূর্ণতা ও সফলতার শীর্ষে নিয়ে যেতে পারে । 


(ক) জ্ঞান অর্জন করা। জ্ঞান বলতে শরয়ী জ্ঞানকে বুঝানো হয়েছে। যা ঈমান 
ও কুফর, হক ও বাতিল, সরল পথ ও ভ্রান্তপথ, লাভ ও ক্ষতির, কল্যাণ ও অকল্যাণ 
এর মধ্যে পার্থক্য নির্দেশ করে । যে ব্যক্তি এ জ্ঞানে যত উন্নতি লাভ করতে পারবে 
তার মুহাসাবা তত পূর্ণতা লাভ করবে। 

(খ) নিজের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করা । নিজেকে ভাল মনে করে 
আত্ুতৃপ্তিতে মগ্ন হওয়া উচিত নয়। কোন ভাল কাজ করে যদি মনে করেন আমি 
অনেক কিছু করে ফেলেছি তাহলে মুহাসাবা করা সম্ভব হবে না। আমাদের সকলের 
বুঝতে হবে যে আমরা যতই ভাল কাজ করে থাকিনা কেন আল্লাহর রাব্বুল 
আলামীনের দৃষ্টিতে তা ত্রটিপূর্ণ। তিনি এ ত্রুটি ক্ষমা করে যদি কাজটা কবুল করে 
নেন তাহলে এটা তাঁর অনুগ্হ। আর যদি তিনি কাজটি ক্রটিপূর্ণ হওয়ার কারণে 
কবুল না করেন তাহলে এটা হবে তার ইনসাফ । 

ইবনুল কায়্যিম রহ. বলেনে: যে ব্যক্তি নিজেকে চিনতে পেরেছে সে ই নিজের 
সম্পর্কে খারাপ ধারণা রাখে । আর যে নিজের সম্পর্কে অজ্ঞ, সে নিজের সম্পর্কে 
উচ্চ ধারনা পোষণ করে থাকে। 

শায়খুল ইসলাম ইবনু তাইমিয়া রহ. বলেন : “মানুষেরা সর্বদা ভূল-ক্রুটি করে 
আল্লাহর ক্ষমার মুখাপেক্ষী থাকে । আর যে ব্যক্তি ধারণা করে যে, আমি আমার 
দায়িত্ব পূর্ণভাবে আদায় করেছি এবং আল্লাহর ক্ষমার প্রয়োজন নেই, সে পথভ্রষ্ট । 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


আমাদের পূর্ববর্তীদের মুহাসাবার উদাহরণ : 

আনাস রা. বলেন : আমি একদিন দেখলাম উমার রা. একটা দেয়ালের কাছে 

ংস অনিবার্য! তুমি অবশ্যই আল্লাহকে ভয় করবে, নয়তো তিনি তোমাকে শাস্তি 
দেবেন। 


মুহাসাবার ফলাফল : 

মুহাসাবার উপকারিতা অনেক । এর কয়েকটি নিম্নে আলোচনা করা হল : 

(ক) মুহাসাবকারী নিজের দোষক্রটি সম্পর্কে সচেতন হয়। আর যে নিজের 
দোষ-ক্রটি সম্পর্কে সচেতন হতে না পারে, সে তা সংশোধন করতে পারবে না। 

(খ) কু-প্রবৃত্তি সম্পর্কে অবগত হওয়া ও তার চিকিৎসার জন্য ব্যবস্থা নেয়া । 

(গ) আল্লাহ রাব্বুল আলামীনের ধৈর্য অনুধাবন করা । এভাবে যে, আমি কত 
বড় অন্যায় করেছি অথচ তিনি আমাকে তৎক্ষনাৎ শাস্তি না দিয়ে সংশোধন হওয়ার 
সুযোগ দিয়েছেন। 

(ঘ) যে দুনিয়াতে নিজের হিসাব নিজে করবে পরকালে আল্লাহর কাছে তার 
হিসাব দেয়া সহজ হবে । 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


অবিচলতা 


দুর্বলতা ও পরিবর্তন মানুষের অভ্যাসের দুটো দিক। কিন্তু সমস্যা হল বহু মানুষ 
এমন আছেন যাদের অবস্থার পরিবর্তন হলে এবাদত-বন্দেগী ও সৎকর্ম ছেড়ে দেয়। 
তাদের দৃষ্টান্ত এ ব্যক্তির মত যে ঘর নির্মাণ করল অত:পর তা ভেঙ্গে দিল। আল্লাহ 
রাব্বুল আলামীন বলেন :__ 
AY : foul EE A LLL SG ও 
‘তোমরা সেই মহিলার মত হয়োনা যে মজবুত ভাবে সুতো পাকানোর পর তার 
পাক খুলে নষ্ট করে দেয়৷” 
এতো গেল মক্কায় বসবাসকারী সেই মহিলার কথা যে শক্ত করে সুতা পাকাতো, 
কিছুক্ষন পর তা নিজেই ছিড়ে ফেলত । যদি তার কাজটি পাগলামী হয়ে থাকে তবে 
যারা নেক আমল বা সৎকাজ করে তা থেকে ফিরে যায়, অবিচল থাকে না সেটাও 
পাগলামী হবে। কিছুদিন নেক আমল করে তা বন্ধ করে দেয়ার চেয়ে সেটা না করা 
ভাল ছিল। আল্লাহ তাআলা বলেন : 
SA 2 নি ১৪18১৫5৮৮18 5 (3 4593 EN 
কক ।০-_) £ : lly 
“কখনো নয়; তাদের কৃতকর্ম তাদের হৃদয়ে জং ধরিয়েছে। না, অবশ্যই সে দিন তারা 
তাদের প্রতিপালক হতে অন্তরিত থাকবে ৷’ আল্লাহ তাআলা আরো বলেন__ 
0: Lally bd LE 
“অত:পর তারা যখন বক্র পথ অবলম্বন করল আল্লাহ তাদের হৃদয়কে বক্র করে 
দিলেন।” 





* সূরা নাহল : ৯২ 
২ সুরা আলমুতাফফেফীন : ১৪-১৫ 
*সুরা আস-সাফ : ৫ 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


কাজে অবিচল রা থাকার দৃষ্টান্ত সে পথিকের সাথেও দেয়া যেতে পারে যে 
কিছুটা পথ অতিক্রম করে আবার পিছনে ফিরে আসল অথবা পথ চলা বন্ধ করে 
দিল। যে এ রকম করবে সে কখনো তার গন্তব্যে পৌঁছতে পারবে না। সেই পথিকই 
তার গন্তব্যে পৌঁছতে পারবে যে অব্যাহত ভাবে পথ চলতে থাকবে । নিজ পথে 
অটল-অবিচল থাকবে। এমনিভাবে যে ব্যক্তি নেক আমল শুরু করে তা মৃতু পর্যন্ত 
অব্যাহত রাখতে পারবে সেই তার চুরান্ত গন্তব্য জান্নাতে পৌছে যেতে পারবে। 
দুনিয়া ও আখিরাতে এ সকল দৃঢ়তা অবলম্বনকারী ব্যক্তিরা সফল হবে। আল্লাহ 
রাব্বুল আলামীন বলেন *_ 
195 39195 Nf 1 Lele ও Ae দি ঝি ৫196 ও ৫! 
G2 IGS 35 Gs 38545 LA SEG ৪ Pui 
কা ০০০৩৯, ৮53১৪ ১2১৯, SAL US HG ES EEL 

‘যারা বলে, আমাদের প্রতিপালক আল্লাহ, অত:পর অবিচল থাকে, তাদের 
নিকট অবতীর্ন হয় ফিরিশৃতা এবং বলে, “তোমরা ভীত হয়োনা, চিন্তিত হয়োনা, 
এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তার জন্য আনন্দিত হও। 
“আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং আখিরাতে ৷ সেখানে তোমাদের জন্য 
রয়েছে যা কিছু তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্য রয়েছে যা কিছু 
তোমরা আদেশ কর।' এটা ক্ষমাশীল, পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে 
আপ্যায়ন ।” আল্লাহ আরো বলেন__ 


55,535 ANG (6 ৩০৪ ১615886৭7৫0 195 গে ্ 

%€ 1৫:9৯ 25241565220 44০০০ 
ভয় নেই তারা দু:খিত ও হবে না। তারাই জান্নাতের অধিবাসী, সেথায় তারা স্থায়ী 
হবে তারা যা করত তার পুরস্কার স্বরূপ ।” 


অবিচলতা বা ইস্তেকামাত বলতে কি বুঝায় ? 





১ সুরা হা-মীম- সাজদাহ : ৩০-৩২ 
২ সূরা আহকাফ : ১৩ 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


তার আদেশ-নির্দেশ মান্য করা ও তার নিষিদ্ধ বিষয়গুলো পরিহার করতে অটল ও 
অবিচল থাকা । যেমন আল্লাহ তাআলা বলেন: 
৭৭: ৮৮৯ তুর 496 ৪৮ ৫০43 

“তোমার মৃতু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের এবাদত কর” 

এর আলোকে এটা শোভনীয় নয় যে আমরা তাওবা ও এবাদত-বন্দেগী এবং 
নেক আমলগ্তলোকে কোন মৌসুম বা পর্বের সাথে সম্পর্কিত করে রাখব। রমজান 
আসলে আমরা সালাত, সিয়াম, তাওবা, ইস্তেগফার, দান-ছদকাহ করব আর 
রমজান শেষ হলে এগুলোর কথা ভুলে যাব। এমনি হজ্ব আসলে এবাদত-বন্দেগী 
করব আর হজ্ব থেকে ফিরে সব আগের মত করব, এমন যদি হয় আমাদের অবস্থা 
তাহলে ব্যাপারটা এমন দাড়ায় যে আমরা এগুলো করছি রমজান মাসের জন্য বা 
হজের জন্য, আল্লাহর জন্য নয় বা আল্লাহর ভয়ে নয়। আমাদের ভুলে গেলে চলবে 
না যে, যে সত্তা আমাদের সিয়াম পালন করতে, সালাত আদায় করতে, যাকাত 
দিতে, হজ্ব করতে ও আত্বীয়তার সম্পর্ক ভাল রাখতে নির্দেশ দিয়েছেন তিনিই 
আমাদের অহংকার, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, সূদ খাওয়া, ঘুষ প্রদান ও গ্রহণ, 
হারাম সম্পদ উপার্জন ইত্যাদি করতে নিষেধ করেছেন। যদি আমরা তার কিছু 
আদেশ মান্য করি আর কিছু আদেশ-নিষেধ অবজ্ঞা করি তাহলে এটা অবিচলতার 
বিপরীত কাজ হল । 

কাজেই অবিচলতা হল সত্য-সঠিক পথে চলা। আর তা হল কোন রকম 
বাড়াবড়ি, ছাড়াছাড়ি, হিলা-টালবাহানা, ধোকাবাজী, বিকৃত ব্যাখ্যা ও কৌশলের পথ 
অবলম্বন না করে দ্বীনে ইসলাম অনুসরণ করা । 

ইবনুল কায়্যিম রহ. বলেন-__ইস্তেকামা বা অবিচলতা হল একটা ব্যাপক 
অর্থবোধক শব্দ। এর সংক্ষিপ্ত অর্থ হল আন্তরিকতা ও সততার সাথে আল্লাহর হুকুম 
আহকামসমূহ আদায় করা। আকীদাহ-বিশ্বাস, কথা-বার্তা, কাজ-কর্ম, নিয়্যত- 
₹কল্প সহ সর্ব বিষয়ের সাথে রয়েছে অবিচলতার সম্পর্ক। এ অবিচলতা হবে 
আল্লাহর জন্য, আল্লাহর সাথে ও আল্লাহর হুকুম আহকাম পালনের ক্ষেত্রে। 





১ সূরা আল-হিজর : ৯৯ 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


এমনিভাবে এবাদত-বন্দেগী, কাজ-কর্মে রিয়া বা লোক দেখানো ভাবনা, 
অলসতা, অবজ্ঞা প্রভৃতি অবিচলতা তথা ইস্তেকামাতের বিপরীত । আল্লাহ তাআলা 
তার নবীকে নির্দেশ দিয়ে বলেছেন__ 
: ৯৬৯৯ ০ এ CB ALS NG এক ৫ ৬০ LAE ও 
রন) 
“সুতরাং তুমি যেভাবে আদিষ্ট হয়েছ তাতে অবিচল থাক এবং তোমার সাথে 
যারা ঈমান এনেছে তারাও অবিচল থাকুক; এবং সীমালংঘন করবে না। তোমরা যা 
কর নিশ্চয়ই তিনি তার সম্যক দ্রষ্টা।* তিনি মুছা (আ:) ও হারন (আ:) কেও 
অবিচলতার নির্দেশ দিয়েছেন । বলেছেন 
KA: nF SAN 230 055 এ NG ELE ৫95 টা ও 
“তোমাদের দু জনের দোয়া কবুল হল, সুতরাং তোমরা অবিচল থাক এবং 
কখনো অজ্ঞদের পথ অনুসরণ করো না ।” তিনি আরো বলেন__ 
LIBEL 40155558 ৮5 এ 24 ওঁ তু ভগ ও প্র এ 
(4:4০) -৩ ০১045 
“বল, আমি তো তোমাদের মত একজন মানুষই, আমার প্রতি ওহী নাযিল হয় 
যে, তোমাদের ইলাহ একমাত্র ইলাহ। অতএব তোমরা তারই পথে অবিচল থাক। 
তারই নিকট ক্ষমা প্রার্থনা কর। দুর্ভোগ মুশরিকদের জন্য ।” 
আর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে উম্মতকে এই অবিচল 
থাকার জন্য উপদেশ দিয়েছেন। যেমন এক ব্যক্তি এসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম কে বললেন__ 
"১৫ ৩ 45) :4৩ ০৫০০ এ ৩৭ 3 ১৩ ১০৯৩ এ 1 4৯৮০৪ 


তি 935 (৯০৭ 





১ সুরা হুদ : ১১২ 
২ সূরা ইউনূস : ৮৯ 
* সূরা হা-মীম-সাজদাহ : ৬ 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে ইসলামের বিষয়ে এমন 
একটা কথা বলে দিন যা আপনার পরে আর কাউকে জিজ্ঞেস করতে না হয়। তিনি 
বললেন: “বল, আল্লাহর প্রতি ঈমান আনলাম । অত:পর এর উপর অবিচল থাক” 

রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর এ উপদেশ দ্বীনে ইসলামের 
সামগ্রিক বিষয়ে একটি গুরুত্বপূর্ণ উপদেশ । হজরত সাহাবায়ে কেরামও পরস্পরকে 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ন্যায় প্রাগুক্ত উপদেশ প্রদান করতেন। 
যেমন হজরত হুজায়ফা রা. প্রথম যুগের মুহাজির-আনসার সাহাবায়ে কেরামদের 
উদ্দেশ্য করে বলেন, 


এ) 3৮55 be ৮২০1 Ob 1১৩ ws ie AB ৭৬ পথ ০৬০০ ৪ 
(VYAT : ৬০৩৯ 03১) la ১১৩৮ lls 
‘ও কোরআন-হাদিসের পণ্ডিতগণ, অবিচল থাক। তোমরা অনেক অগ্রসর 


হয়েছো । যদি ডান-বামের কোন পথ কিংবা পদ্ধতির অনুসরণ কর, নিঘতি পথ ভষ্ট 
হয়ে যাবে ।”২ 


অবিচল থাকার ফলাফল ও ফজিলত 
(১) যারা অবিচল থাকে তাদের কাছে রহমতের ফিরিশতার আগমন । আল্লাহ 
রাব্তুল আলামীন বলেন 


152 ১5195 এ ১0115 ও 


TA Fd ES 156 580 ৪ 


| 
৩১০} 


নিকট অবতীর্ন হয় ফিরিশ্তা এবং বলে, “তোমরা ভীত হয়োনা, চিন্তিত হয়োনা ।” 
আল্লাহ আরো বলেন__ 


25276 


58 
জিন 5 





১ মুসলিম 
২ বোখারী : ৭২৮২ 
* সুরা হা-মীম- সাজদাহ : ৩০-৩২ 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


(২) জান্নাতে প্রবেশ করা । আল্লাহ রাব্বুল আলামীন বলেন__ 
কাত : লট 5৩5৬ ES BELL IG 
“এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তার জন্য আনন্দিত 
হও ।” আল্লাহ আরো বলেন__ 
এএ%-555 ANG (ডি DIE ১619০ 0 ৫0196 পেস 8 
ক%€1-102---৭1৯.59415%6 CHE Ud 22406 251 ৩০৬০০ 
ভয় নেই তারা দু:খিত ও হবে না। তারাই জান্নাতের অধিবাসী, সেথায় তারা স্থায়ী 
হবে তারা যা করত তার পুরস্কার স্বরূপ |” : 
(৩) ফিরিশতাদের বন্ধুত অর্জন তাদের সাহায্য ও সহযোগিতা লাভ। যারা 
অবিচল থাকে ফিরিশতারা তাদের বলবে__ 
বাঁ) : ০4০৯ 5০5৭ 39490 247 31454) Las 
“আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং আখিরাতে |” 
ইবনু কাসীর রহ. এ আয়াতের তাফসীরে উলেখ করেন, “অবিচল ঈমানদারকে 
ছিলাম, আল্লাহর নির্দেশে সর্বদা তোমাদের সংগ দিয়ে তোমাদের সাহায্য করেছি, 
বিপদাপদ থেকে রক্ষা করেছি এমনিভাবে পরকালে তোমাদের বন্ধু, হিসেবে থাকব, 
কবরে তোমাদের একাকীত্ব দূর করব, কিয়ামতের সময় তোমাদের সাথে থাকব, 
পুলসিরাত পার করে তোমাদের জান্নাতে পৌছে দেব ।** 
(৪) আল্লাহ তাআলার দয়া ও ক্ষমা লাভ : যেমন তিনি বলেছেন__ 


i ze RE 0 { 
{YY : ০০৯ ৮৯5১৬ 95১৮ 


] 





১ সুরা আহকাফ : ১৩ 

২ সুরা হা-মীম- সাজদাহ : ৩০ 

* সূরা আহকাফ : ১৩ 

* সূরা হা-মীম- সাজদাহ : ৩১ 

« তাফসিরে ইবনে কাসির : ৪/১১৭ 





তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


“এটা ক্ষমাশীল, পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন ৷” 

এ আয়াতের তাফসীরে শায়খ সাদী রহ. বলেছেন : “এ মহা পুরস্কার ও স্থায়ী 
সুখ-শান্তি এবং মেহমানদারী হল সেই পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে যিনি 
পাপসমূহ ক্ষমা করেছেন। সৎকাজের সামর্থ দিয়েছেন। অত:পর সৎকর্মগুলোকে 
কবুল করেছেন।” 

(৫) জীবিকার সচ্ছলতা : আল্লাহ তাআলা বলেন :_ 

১০৪০৭ ০ 58899152515 2214519884৬ 89 
1৬171: ১41৯150540১ 

“তারা যদি সত্যপথে অবিচল থাকত তাদেরকে আমি প্রচুর বারি বর্ষনের মাধ্যমে 
সমৃদ্ধ করতাম ৷ যা দ্বারা আমি তাদের পরীক্ষা করতাম । যে ব্যক্তি তার প্রতিপালকের 
স্মরণ হতে বিমুখ হয় তিনি তাকে দু:সহ শান্তিতে প্রবেশ করাবেন ।”? 

এ আয়াতের অর্থ হল যারা ঈমান আনবে ও এর উপর অবিচল থাকবে আমি 
তাদেরকে অঢেল সম্পদ ও জীবিকায় প্রাচুর্যতা দান করব । আরো দান করব প্রচুর 
বৃষ্টি, কারণ, আল্লাহর অনুগ্রহ ও জীবিকা মূলত বৃষ্টির ভেতর-ই | পবিত্র কোরআনে 
এরশাদ হচ্ছে- 


5.2. 85 5. ও Mr HE aa He BALE sd ০৫৮ 
১০৪০৪921959 25 ex FELL UG ০০5 ISNA শোও 
০ টা ৩ £ oz 
11: SUP SA UES is EI HALE ee 5 SS 


‘যদি তারা তওরাত-ইঞ্জিল এবং তাদের প্রতি অবতীর্ণ বিধান বাস্তবায়ন করত, 
তাহলে তারা মাথার উপর ও পায়ের নিচ হতে জীবিকা ভোগ করত । হ্যা, তাদের 
কতক মধ্যম পন্থি। তাবে তাদের অনেকেই অসৎ কর্মাব্যস্ত-অবাধ্য-ফাসেক ।* 
অন্যত্র বলেন__ 





১ সূরা হা-মীম- সাজদাহ : ৩২ 

২ তাইসিরুল কারিমির রহমান ফি তাফসিরে কালামিল মান্নান। পৃ : ৬৯৪ 
* সূরা জিন : ১৬-১৭ 

* মায়েদা : ৬৬ 





তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


LG ৮৯০৭1 20 ৩5 SEG pgs CSD 'সর্ন এ এ Yo 
An: ০০৯ SLI GAC 

“দি সে গ্রামবাসীরা ইমান গ্রহণ করত ও তাকওয়ার ব্রত নিত, আমরা তাদের 
উপর আসমান-জমিনের বরকতের দ্বারসমূহ উম্মুক্ত করে দিতাম । কিন্তু না-তারা 
মিথ্যারোপ করেছে, আমিও তাদের কুকর্মের কারণে যমের ধরা-ধরেছি।+ 

(৬) পথভ্রষ্ঠ হওয়ার খেতাব থেকে মুক্তি পাওয়া : 

ইহুদী ও খৃষ্টানগন সৎপথ লাভ করেছিল কিন্তু তারা এর উপর অবিচল থাকতে 
পারেনি। পরিণতিতে আল্লাহ তাদের বিভ্রান্ত ও ক্রোধনিপতিত বলে আখ্যা দিয়ে 
আমাদেরকে প্রার্থনা শিক্ষা দিয়েছেন ‘আমরা যেন তাদের মত না হই ৷’ যেমন 
আমরা সালাতে বলি__ 


J Lee ০৬৪ 4৪ (ডি এপ 23 নক 1 1221 Gud 
৬৭520201040] 
“আমাদেরকে সরল পথ প্রদর্শন কর, তাদের পথ যাদের তুমি অনুগ্রহ করেছ। 


তাদের পথ নয় যারা ক্রোধনিপতিত ও পথভ্রষ্ট ।২ 
(৭) আল্লাহর ক্রোধ হতে নাজাত : এরশাদ হচ্ছে- 


9 Lele ০৬ 25 তি এপ জে তি বি 92 Chl 
‘আমাদেরকে সোজা পথ দেখান। আপনার অনুগ্রহ প্রাপ্ত বান্দাদের অনুসৃত 
পথ । তাদের পথ নয় যারা আপনার বিরাগ ভাজন-ক্রোধক্রিষ্ট ও পথভ্রষ্ঠ 1৩ 


কিভাবে অবিচল থাকা যায় ? 
(১) আন্তরিক প্রচেষ্টা ও মনের বিরুদ্ধে সংগ্রাম করা । আল্লাহ রাব্বুল আলামীন 
বলেন : 





১আর ফ: ৬৯ 
২ ফাতেহা : ৬-৭ 
* ফাতেহা : ৬-৭ 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


৭:৩৩ Geil ৫ BG ৫508654615৩ 93 

“যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে আমি তাদের অবশ্যই আমার পথে 
পরিচালিত করব। আল্লাহ অবশ্যই সৎকর্মপরায়ণদের সঙ্গে থাকেন৷” 

যে ব্যক্তি আল্লাহর পথে অটল ও অবিচল থাকতে চেষ্টা করবে আল্লাহ তার 
প্রচেষ্টা কবুল করবেন। 

(২) আল্লাহর একাত্ববাদ ও ইখলাছের যথার্থ বাস্তবায়ন : 

সকল ক্ষেত্রে আল্লাহর একাতৃবাদ প্রতিষ্ঠা ও সকল প্রকার নেক আমল একমাত্র 
আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করার মাধ্যমে ইসলামে অবিচল থাকা যায়। 

আল্লাহ তাআলা বলেন : 


554 ১9 EAI HB এ ভে HS 21 | 


{UN- 1 :০৯ লরি 17145 
“হে আদম সন্তান! আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি যে, তোমরা 
শয়তানের দাসত্ব করবে না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু? আর আমারই 
এবাদত কর, এটাই সরল পথ ।”২ আবু বকর সিদ্দীক রা.___যিনি ছিলেন আল্লাহর 
ইস্তেকামাত কি ? তিনি বললেন : 
(NAY SSL (4) কুছ 4৬০০০ YI 
‘আল্লাহর সাথে কোন কিছু শরীক করবে না ।” উসমান রা. বলেন : 
(114/1 SIL (944) db এ৯এ] 19 0৩] 
“তোমরা অটল অবিচল থাক অর্থাৎ আল্লাহর জন্যই সকল কাজ-কর্ম করবে ।' 
মুজাহিদ রহ. বলেন :_ 
(14 /Y SIL Ela) 819 > এ/ এ! 41) 01৯৫০ do এসি 
“তোমরা মৃতু পর্যন্ত এ স্বাক্ষী প্রদানে অবিচল থাকবে যে, আল্লাহ ব্যতিত 
সত্যিকার কোন উপাস্য নেই ৷’ (মাদারেজুস সালেকীন) 





১ সূরা আনকাবুত : ৬৯ 
২ সুরা ইয়াসীন : ৬০-৬১ 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


(৩) সুন্নাতের অনুসরণ ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে 
আদর্শ রূপে গ্রহণ : 

আল্লাহর রাসূল সান্রাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন বিশ্বের সকল মানুষের 
মধ্যে সর্বশ্রেষ্ঠ অটল ও অবিচল ব্যক্তি। অটলতা ও অবিচলতায় তিনি সকল মানুষের 
০০০০০০০4958 


ক্৬: HF 4s এ 48 

মি তারা পরেই ভিড 5 4 ভাইর ভিন আচল ও আৰ 

থাকতে মানুষকে আহবান জানাতেন। যেমন আল্লাহ বলেন :__ 
or : ১১০৯ ৮০০০ ৮179 YEH 49 

তুমি তো প্রদর্শন কর কেবল সরল পথ ।” 

(8) মধ্যম পন্থা অবলম্বন ও বাড়াবাড়ি বর্জন : 

যে বাড়াবাড়ি করে সে আল্লাহর রাসূলের সুন্নাতের বিরোধী । সে কখনো 
আল্লাহর সাহায্য পায় না। সে বাড়াবাড়ি করতে করতে ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়ে। 
ফলে সে কাজ-কর্মে অবিচল থাকতে পারে না। 

ইবনুল কায়্যিম রহ. বলেন : “আমাদের পূর্ববর্তী বহু ইসলামী পন্ডিত দুটো 
মূলনীতিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে উল্যেখ করেছেন। তা হল “সকল কাজ-কর্মে 
মধ্যপন্থা অবলম্বন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুন্নাহ আঁকড়ে ধরা । 
এ দুটো মূলনীতি অনুসরণ করলে সে ইসলামের সকল কাজে অবিচল থাকতে 
পারবে ।”* 

বাড়াবাড়ির পথ ধরে শয়তান মানুষকে মূল পথ থেকে সরিয়ে নেয়। আর 
সুন্নাহকে কাঠোরভাবে অনুসরণ না করা মূলপথ থেকে বিচ্যুত হওয়ার সবচেয়ে বড় 
কারণ । 

(৫) আল্লাহ তাআলার আনুগত্যে অগ্রণী হওয়া : 

শয়তানের আনুগত্য থেকে বের হয়ে আসার একমাত্র পথ এটাই। আল্লাহ 
তাআলা বলেন : 





সুরা হজ : ৬৭ 
২ সূরা শুরা : ৫২ 
* মাদারেজুস সালেকীন 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


পি 
পরি 


55৫ ১9 545 HB এ ভা HS I | 
1-1: রি 17215 
“হে আদম সন্তান! আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি যে, তোমরা 
শয়তানের দাসত্ব করবে না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু? আর আমারই 
এবাদত কর, এটাই সরল পথ ।”১ 
অটল ও অবিচল থাকার ক্ষেত্রে এটা সবচেয়ে বড় সহায়ক। 
5 31555 ও (8০৪ ১০1৮৭ ff SCS of সিডি ও এ এ 
8055 ACES ঠু5 Ck 49 ANGE 94৫2 8০৪ এ ক এ tes 
FW: ly (55152 
অথবা দেশান্তর কর। তাদের কম সংখ্যক লোকই তা বাস্তবায়ন করত ৷ হ্যা, যদি 
তারা উপদেশ বাস্তবায়ন করত, তাদের জন্য খুব ভাল হত এবং এটাই তাদের 
কঠোর দৃঢ়তা হত। আর আমাদের পক্ষ হতে আমরাও তাদের প্রচুর ও বিস্তৃত 
প্রতিদান দিতাম !'* 
আলী ইবনে আবি তালিব ও ইবনে আব্বাস রা. বলেন__ 
(4/0 09১০১ 25 ANN: pl 
তারা অবিচল থেকেছে অর্থাৎ ফরজ সমূহ নিয়মিত আদায় করেছে। 
হাসান রহ. বলেছেন__ 
Cl) anes (Els fle Is dl A Ge ৮ 
€(,4/: 
তারা অবিচল থেকেছে অর্থাৎ সর্বদা আল্লাহর তাআলার হুকুম মেনে চলেছে ও 
তার নিষেধ থেকে বিরত থেকেছে। শায়খুল ইসলাম ইবনু তাইমিয়া রহ. 
বলেছেন__ 





১ সূরা ইয়াসীন : ৬০-৬১ 
২ নিসা : ৬৬-৬৭ 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


091১০) 502 Vy Las এ PEL ৩ ১৯৪ শর de pl 
(1 *৭/1:0৬0৮| 

তারা সর্বদা আল্লাহ তাআলার মহাব্বত এবং তার দাসত্ব আদায়ে অবিচল 
থেকেছে। এক্ষেত্রে এদিক-সেদিকও তাকায়নি। । (মাদারিজুস সালেকীন) 

(৬) আল্লাহ তাআলার অবাধ্যতা ও যে সকল বিষয় তার ক্রোধের কারণ তা 
থেকে দুরত্ব বজায় রাখা । 

(৭) ইসলামী জ্ঞান অর্জনে আগ্রহ : 

ইসলামী জ্ঞান বা ইলমে দ্বীন হল আলোকবর্তিকা স্বরূপ । যেখানে আলো থাকে 
সেখানে অন্ধকার আসতে পারে না। অন্ধকার না আসা অবিচল থাকার সহায়ক। 


৪2154851822 BHF 1888 285. BIH 2118721৮872 
এ ০15 ৬5 এ নও 2195৯ ০৩০ x HST GIN pH dS 


০:3 পে 410 IA 950১৫ 

‘যাদের জ্ঞান দেয়া হয়েছে তারা যেন জানতে পারে যে, এটা তোমার 
প্রতিপালকের নিকট হতে প্রেরিত সত্য ; অত:পর তারা যেন এতে বিশ্বাস স্থাপন 
করে এবং তাদের অন্তর যেন এর প্রতি অনুগত হয়। যারা ঈমান এনেছে তাদের 
অবশ্যই আল্লাহ সরল পথে পরিচালিত করব” 

(৮) আল্লাহর পথে দাওয়াত ও মানুষের মধ্যে হক প্রচার : 

আল্লাহ রাব্বুল আলামীন দাওয়াতের নির্দেশের সাথে অবিচল থাকার বিষয় 
উলেখ করে বুঝিয়েছেন যারা মানুষকে সত্যের পথে আহবান করবে তারা সত্যে 
অবিচল থাকবে যেমন তিনি বলেন : 


1০:১০] SE 535 40 
“সুতরাং তুমি তাঁর দিকে আহবান কর ও এর উপর অটল থাকো যেভাবে তুমি 
আদিষ্ট হয়েছে।” 
আল্লাহ তাআলা অবিচল থাকার আদেশ দানের পর মানুষকে আল্লাহর পথে 
দাওয়াত দেয়ার প্রসঙ্গ উলেখ করেছেন । যেমন তিনি বলেন : 





* সূরা হজ্ব : ৫৪ 
২ সূরা শুরা : ১৫ 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


পু 
৪ 


15৩5৩৮4৯৮5৬ এ ৩৪৬৪ ১৬ ৬ 
রা 
“কথায়, এ ব্যক্তির চেয়ে কে উত্তম যে আল্লাহর প্রতি মানুষকে আহবান করে, 


সৎকর্ম করে এবং বলে আমি তো মুসলিমদের অন্তর্ভূক্ত ৷” 
আল্লাহ তাআলা আরো বলেন, 
রঃ 223 


44 এ এ এ 03 Al ও 42345 92১০০৫৪৫০০5 ৩০ ৮54 


1A: ০7৯ SS Gd এষ এডি 85. পির এট 

“আমি প্রত্যেক উম্মতের জন্য এবাদতের একটি নিয়ম-কানুন নির্ধারণ করে 
দিয়েছি, যা তারা পালন করে। অতএব তারা যেন এ ব্যাপারে আপনার সাথে বিতর্ক 
না করে। আপনি তাদেরকে পালনকর্তার দিকে আহবান করুন । নিশ্চয় আপনি সরল 
পথেই আছেন । আর তারা যদি আপনার সাথে বিতর্কে উপনিত হয় তাহলে আপনি 
বলে দিন তোমরা যা করছো সে ব্যাপারে আল্লাহ সম্যক জ্ঞাত । ’২ 

(৯) আল্লাহর দ্বীনের উপর অটল থাকা : 

চারারিরো ররর সিজরিরিরা মিজি তর রযায্রা 
(11৭/1 SLI 09-4১-9০19 ৬৯ এ 3413 012০5 19৬৭ 

“তারা আল্লাহর সাথে সাক্ষাত লাভ পর্যন্ত এ স্বাক্ষমীর উপর অবিচল থাকেছে যে, 
আল্লাহ ছাড়া সত্যিকার কোন উপাস্য নেই ৷’ 

(১০) দ্বীনের প্রতিটি বিষয়কে গুরুত্ব সহকারে বিবেচনা করা : 


dl be dl dws Be ০১ bt) NY: nF ne ১৬ ৭] 19ঘ 3৩৬০৩ 
dl ৮ 0 40505 531 ০৬ ০০ ale ওলা ১৩ TY SALE ও ৮৪ 





১ সূরা হামীম সাজদা : ৩৩ 
২হজ: ৬৭ 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


৬৩১ ১৪৯ জলজ : 00 কাল এএ| El SB 1IE ৩ এলপি শত ৯ 
OY DM be ৬3৯০ ৮৯ 


ইবনে আব্বাস রা. বলেন, আল্লাহ তাআলার বানী ০৬ 45 ৩5% € 
প০৪/ 525% 6 2115445 ১5 455 ‘সুতরাং তুমি যেভাবে আদিষ্ট হয়েছ তাতে 
অবিচল থাক এবং তোমার সাথে যারা ঈমান এনেছে তারাও অবিচল থাকুক; এবং 
সীমালংঘন করবে না। তোমরা যা কর নিশ্চয়ই তিনি তার সম্যক দুষ্টা ।”” সূরা হুদ 
এর এ আয়াতের চেয়ে কঠিন কোন আয়াত আল্লাহর রাসূলের উপর নাযিল হয়নি । 
সাহাবাগন যখন রাসুলুল্লাহ সান্রাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বললেন, আপনি তো 
তাড়াতাড়ি বুড়ো হয়ে গেলেন। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন 
হুদ ও তার ভাইয়েরা (অথ্যাৎ অবিচল থাকার এই আয়াত এবং এ জাতীয় অন্যান্য 
আয়াত) আমাকে বুড়ো বানিয়েছে। 

(১১) যাদের অবিচল থাকার দৃষ্টান্ত রয়েছে তাদের ইতিহাস ও জীবনী পাঠ করা 

ইতিহাসে যারা নীতিতে অটল ও অবিচল থাকার অনুকরনীয় দৃষ্টান্ত রেখে 
গেছেন তাদের জীবনী পাঠ করলে অবিচল থাকার উৎসাহ সৃষ্টি হবে। এ ক্ষেত্রে 
অগ্রগামী হলেন নবীগন। তারা যে কোন বিপদ- আপদ, জুলুম-নির্যাতন এমনকি 
হত্যার সম্মুখীন হয়েও নীতি ও আদর্শে অবিচল থেকেছেন। তাদের পরে সাহাবায়ে 
কেরাম, এর পর তাদের অনুসারীগন এবং এরপর তাদের পরবর্তীগন এ 
ইতিহাস আমাদের অনুপ্রাণিত করবে। 

(১২) আল্লাহর কালাম অধ্যায়ন ও অনুধাবন করতে মনোযোগী হওয়া : 

পবিত্র কোরআন একাগ্রচিত্তে তেলাওয়াত ও অধ্যায়ন করলে দ্বীনের উপর 
অবিচল থাকার উৎসাহ সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামীন বলেন : 


৫ 
5? 


$4: N13 5 ০580555215৫ 
‘এই কোরআন হিদায়াত করে সেই পথের দিকে যা সুদৃঢ় ।” আল্লাহ আরো 
বলেন :₹ 





১ সুরা হুদ : ১১২ 
২সূরা ইসরা : ৯ 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


IMAL: ARTE 658৬ 5 ৪5555 $44/%83158 


কা: 2550৯ SL 
এটা তো কেবল বিশ্বাসীদের জন্যে উপদেশ, তার জন্যে, যে তোমাদের মধ্যে সোজা 
চলতে চায়। তোমরা আল্লাহ রাব্বুল আলামীনের অভিপ্রায়ের বাইরে অন্য কিছুই 
ইচ্ছা করতে পার না। আরো বলেন__ 
১5 ৬৭৩ 5৩ 555 EE ৪19 ৬৫ ৫52318545৬5 
ক 1০:52301৯ Ld DEST 5s dls SE HB 29 
“তোমাদের কাছে, আল্লাহর পক্ষ হতে নূর এবং সুস্পষ্ট কিতাব এসেছে ।১ 


০ 
NG 


$ 


তা [৮০৪৩৫ এতে৭ SHU SLA 

‘সুতরাং তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা দৃঢ়ভাবে অবলম্বন কর। 
তুমিই সরল পথে রয়েছে।’” কোরআন শ্রবন করার পর জিন জাতিও এ বিষয়টি 
ভাল করে উপলব্দি করেছে। আল্লাহ তাআলা বলেন__ 


এছ 68254 AA ১ এ 6০58 2 619 
করা, ৮১০৭৯. ed Gh IG BH 
‘তারা বলেছে, ‘ও আমাদের ভায়েরা, আমরা একটি কিতাব শুনেছি, যা হজরত 
মুসা আ. এর পর নাজিল করা হয়েছে। এ কিতাব পূর্ববর্তী সব কিতাব সত্যায়ন 
করে, সত্য ধর্ম ও সঠিক পথের দিকে আহবান করে ।* 
(১৩) আল্লাহ তাআলাকে দৃঢ়ভাবে ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামীন বলেন: 


20 ন 


46 এও এডি D5 (5 ঝা এর SE এই lS ৩১ ৪ 
ক, 9:01০দ Jy. ৮: 155 এ GH 





৯ তাকওয়ীর : ২৭-২৯ 
২ মায়েদা : ১৫ 

* সূরা যুখরুফ : ৪৩ 
৪ আহকাফ : ৩০ 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


“কি রূপে তোমরা সত্য প্রত্যাখ্যান করবে যখন আল্লাহর আয়াতসমূহ তোমাদের 
নিকট পঠিত হয় এবং তোমাদের মধ্যে তাঁর রাসূল রয়েছেন? কেহ আল্লাহকে 
দৃঢ়ভাবে অবলম্বন করলে সে অবশ্যই সরল পথে পরিচালিত হবে ।”” অর্থাৎ যে 
আল্লাহকে ধারণ করে ও তার দ্বীনের অনুসরণ করে সে তার পথে অবিচল থাকতে 
পারবে । আল্লাহ তাআলা বলেন__ 

00285 এ Es IRS GELS ss LAGE এও 9 ও 
ক্৬০: ০৮41৯ CES bli 

“সুতরাং যারা আল্লাহর উপর ইমান আনবে এবং তাতে অবিচল থাকবে, আল্লাহ 
তাদের স্বীয় রহমত ও অনুগ্রহে প্রবেশ করাবেন। এবং তার পর্যন্ত পৌছার জন্য 
সঠিক পথ দেখাবেন ।২ 

(১৪) অটল ও অবিচল থাকার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা : 


মুসলিমগন আল্লাহর কাছে তার দ্বীনে অবিচল থাকার জন্য সালাতের মাধ্যমে 
VDA 


JS els ৮৬৯০ 55 ৪৪৫6 Ll 90 9159 El 92] (58 
কুন: 2220৯ IL 
‘আমাদেরকে সরল পথ প্রদর্শন কর, তাদের পথ যাদের তুমি অনুগ্রহ করেছ। 
তাদের পথ নয় যারা ক্রোধনিপতিত ও পথভ্রষ্ট ।” 
আল্লাহর কাছে বান্দা যা কিছু প্রার্থনা করবে তা পাবে । যদি তার দ্বীনে অবিচল 
ও অটল থাকার তাওফীক বা সামর্থ চাওয়া হয় তাহলে কেন পাওয়া যাবে না ? 
অবশ্যই পাওয়া যাবে । তিনি আকাশ মন্ডলী ও সকল বিশ্বের মালিক। যার কোন 
শরীক নেই, যিনি কোন স্ত্রী বা সন্তান গ্রহণ করেননি। যিনি সকল বিষয়ে 
সর্বশক্তিমান, তিনি তার অনুগ্রহে বান্দাকে অবিচল থাকার তাওফীক দেবেন। 
এরশাদ হচ্ছে__ 
বা) Aly ৮5105 DEES ০৭০3 
বলেন, আল্লাহ যাকে জান পথভ্রষ্ট করেন, আর যাকে জান সঠিক পথের দিশা দেন ১ 





১ সুরা আলে ইমরান : ১০১ 
২নিসা : ১৭৫ 
* সূরা ফাতেহা : ৬-৭ 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


আরো এরশাদ হচ্ছে- বলেন, আল্লাহ তাআলা-ই যাকে ইচ্ছে সঠিক পথ 
দেখান ।২ 

(১৫) সর্বদা আল্লাহর কাছে ইন্তেগফার বা ক্ষমা প্রার্থনা : 

অটল ও অবিচল থাকার ব্যাপারে আমরা অনেক সময় অলসতা ও শিথিলতা 
প্রদর্শন করে থাকি । এ অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করে এর ক্ষতি পূরণ করে দেয়া 
উচিত ৷ ইবনু রজব রহ. বলেন, আল্লাহ যে বলেছেন__ 

§1: ০১৯ 4০5১3 21525 
“তোমরা অটল থাকো ও ক্ষমা প্রার্থনা কর’ এর উদ্দেশ্য হল অটল ও অবিচল 


থাকতে তোমরা যে অলসতা ও শিথিলতা দেখিয়ে থাকো তা থেকে ক্ষমা প্রার্থনা 
করে আবার অবিচল পথে চলে আস ।১ 





* আন-আম : ৩৯ 
২ বাকারা : ২১৩ 
* জামে’ আল-উলুম ওয়াল হিকাম: ইবনু রজব 





তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


আমাদের শেষ পরিণতি যেন ভাল হয় 


শেষ পরিণতি বলতে যা বুঝায় তা হল, মানুষ মৃত্যুর পূর্বে আল্লাহ রাব্বুল 
আলামীন যা অপছন্দ করেন তা থেকে দূরে থাকবে, সকল পাপাচার থেকে তাওবা 
করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তার আনুগত্যে আত্মনিয়োগ করবে ও সৎ কাজ 
করতে অগ্রণী হবে। এবং এ ভাল অবস্থায় তার ইন্তেকাল হবে। এমন হলেই বলা 
হবে তার শেষ পরিণতি ভাল হয়েছে। ভাল পরিনতি সম্পর্কে এ কথা হাদিসে 
এসেছে__ 


171) : ৮৮৮5 ৬৬ ঝ একি dl 0৯৮০ dE : JG a0 dl ৬০১ Di ৩: ০৪ ০৮ 
9 ০৮০ ০৭৭ 488) UG এপস AS: DE lil LS ০৭ | ১ 
(YY Dal 93১ (455 


সাহাবী আনাস ইবনে মালেক রা. থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : “যখন আল্লাহ কোন মানুষের কল্যাণ করতে চান 
তখন তাকে সুযোগ করে দেন।” সাহাবাগন জিজ্ঞেস করলেন, তিনি কিভাবে সুযোগ 
করে দেন ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: ‘মৃত্যুর পূর্বে তাকে 
সৎকাজ করার সামর্থ দান করেন।”, 

শেষ পরিণতি ভাল হওয়ার কিছু আলামত রয়েছে । কিছু আলামত এমন যা 
মৃতযুকালে মুমিন ব্যক্তি নিজে অনুভব করে, মানুষের কাছে প্রকাশ পায় না, আর কিছু 
আছে যা মানুষের কাছে প্রকাশিত হয়। 

যে আলামতগুলো বান্দা নিজে মৃত্যুকালে উপলদ্ধি করে তা হল : মুত্দুকালে 
আল্লাহর সন্তুষ্টির সংবাদ, তাঁর অনুগ্রহ, যার সুসংবাদ ফিরিশ্তারা নিয়ে আসে। 
যেমন আল্লাহ রাব্বুল আলামীন বলেন : 





* আহমদ : ১২০৩৬ 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


207 22%; 


৯৮ ২ রি E এ এ ১0 Lele 41585 0 2 1916 53 গা 

455০5 ৬ Gul রা 
১ = £4 5 রঃ রু পর্ন রর প ০ কর 

ele 9 2৬৯6 ৩238, ৩০৯ ৩ ও ও রি ০ 5 ৬ 


০ 
অবতীর্ন হয় ফিরিশ্তা এবং বলে, “তোমরা ভীত হয়োনা, চিন্তিত হয়োনা, এবং 
তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তার জন্য আনন্দিত হও। 
“আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং আখিরাতে । সেখানে তোমাদের জন্য 
রয়েছে যা কিছু তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্য রয়েছে যা কিছু 
তোমরা আদেশ কর’ এটা ক্ষমাশীল, পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন ৷” 
ফিরিশ্তারা এ সুসংবাদ যেমন মৃত্যুকালে দেয় তেমনি কবরে অবস্থানকালে দেয় এবং 
কবর থেকে পুনরুথানের সময়ও দেবে । হাদিসে এর বর্ণনা এসেছে__ 


০০) :৮5 ৩ dl একি dl ০৯৮১ IE: IE gre dl ৬০১ Lisle ৩৪ 
2৯) : df ভে ৬০৩০ ক dl 575 401 el oS ০০৪ SW Bode 


dl 42 টি ১! Al ০৩৪ MIS ০0) : JS 19] ০০৩ 0৪ € sl 
assy dl olla A BL ১৬। 015 SW dl ডি dl WY আশ আও 19১৬ 


(YA 43১ SO || 535 dl ৮৩ ০০5 

আয়েশা রা. বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন : 
“যে আল্লাহর সাথে সাক্ষাতকে ভালবাসে আন্নাহও তার সাথে সাক্ষাত করাকে 
ভালবাসেন। আর যে আল্লাহর সাথে সাক্ষাতকে অপছন্দ করে আল্লাহ তার সাথে 
সাক্ষাতকে অপছন্দ করেন।” আমি জিজ্ঞেস করলাম, হে নবী ! সাক্ষাতকে অপছন্দ 
করার অর্থ কি মৃত্যুকে অপছন্দ করা? আমরাতো সকলেই মৃত্যুকে অপছন্দ করে 
থাকি! তিনি বললেন : “ব্যাপারটা আসলে এমন নয়। বিষয়টা হল, মুমিন ব্যক্তিকে 
যখন আল্লাহর রহমত, তার সন্তুষ্টি ও জান্নাতের সুসংবাদ দেয়া হয় তখন সে 





> সুরা হা-মীম- সাজদাহ : ৩০-৩২ 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


আল্লাহর সাথে সাক্ষাতকে ভালবাসতে থাকে । ফলে আল্লাহ তাআলা তার সাথে 
সাক্ষাতকে ভালবাসেন। আর যখন আল্লাহর অবাধ্য মানুষকে আল্লাহর শাস্তি ও তার 
ক্রোধের খবর দেয়া হয় তখন সে আল্লাহর সাক্ষাতকে অপছন্দ করে। ফলে 
আল্লাহও তার সাক্ষাতকে অপছন্দ করেন” 

এ হাদিসে মৃত্দুকে পছন্দ আর অপছন্দ করার যে কথা বলা হয়েছে তা হল মৃতু 
যখন উপস্থিত হয়ে যায় ও তাওবার দরজা বন্ধ হয়ে যায় তখনকার সময়। মৃতু 
উপস্থিত হলে মুমিন ব্যক্তি সুসংবাদ পেয়ে মৃত্যুকে ভালবাসে আর আল্লাহর অবাধ্য 
ব্যক্তি তখন মৃত্ুকে ঘৃণা করে। 

আল্লাহর সাথে সাক্ষাতকে ভালবাসার প্রমাণ হল পরকালকে সর্বদা পার্থিব 
জীবনের উপর প্রাধান্য দেবে। দুনিয়াতে চিরদিন অবস্থান করার আশা করবে না 
বরং পরকালীন জীবনের জন্য সৎকর্মের মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করতে থাকবে । 

আর আল্লাহর সাথে সাক্ষাতকে অপছন্দ করার বিষয়টি হল ঠিক এর বিপরীত। 
অর্থাৎ তারা দুনিয়ার জীবনকে পরকালের উপর প্রাধান্য দেয় এবং পরকালের জন্য 
প্রস্তুতি গ্রহণ করে না। এদের তিরস্কার করে আল্লাহ বলেন__ 

ক$ :০১৪৯... ৫195 03094481555 GE IL HY Sad 

“নিশ্চয়ই যারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না এবং পার্থিব জীবনেই 
সন্তুষ্ট এবং এতে পরিতৃপ্ত থাকে . ..।”২ 

আর মৃত্ুকালে ভাল পরিণতির যে সকল আলামত মানুষের কাছে প্রকাশিত হয় 
তার সংখ্যা অনেক । কয়েকটি নিয়ে আলোচনা করা হল : 

(১) নেক আমল করা অবস্থায় মৃতু বরণ করা । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লাম বলেছেন :-__ 


fal ৩৪ তত ৩৪ 21 0৯১ এ শিশী dl ও Ll আ এ! এ! ও UU ৩০ 
219) +241 ০০১ be এ শি Blas এপ তত আন ০৩১ ভর এ পেশ dl এও 
(1 tual 


“যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বলবে, “আল্লাহ ব্যতিত কোন উপাস্য 
নেই’ এবং এ কথার সাথে তার জীবন শেষ হবে সে জান্নাতে প্রবেশ করবে । যে 





* মুসলিম : ২৬৮৪ 
২ সুরা ইউনূস : ৭ 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সওম পালন করবে এবং এ কাজের সাথে তার জীবন 
শেষ হবে সে জান্নাতে প্রবেশ করবে । যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ছদকাহ 
করবে এবং এর সাথে তার জীবন শেষ হবে সে জান্নাতে প্রবেশ করবে ।” 

(২) মৃত্কালে কালেমার স্বাক্ষ্য দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম বলেছেন__ 

(OYA MSU a AE 0১০! এ! DS ৩৬ ৩০ 

‘যার শেষ কথা হবে ‘আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই’ সে জান্নাতে প্রবেশ 
করবে ।”২ 

(৩) আল্লাহর পথে সীমান্ত পাহাড়ারত অবস্থায় মৃত্যু বরণ করা। রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন 


SN ৬৭১ এস ale ০ ৬৩ 915 lS) ০৫৯ (ক ৩০ ০ এও eg ৬৩০ 


(141) 053-08] ০৮5 ০৪১১ ৩ ৬০3 এস 

“আল্লাহর পথে একদিন ও এক রাত সীমান্ত পাহাড়া দেয়া এক মাস ধরে সিয়াম 
পালন ও একমাস ধরে রাতে সালাত আদায়ের চেয়ে বেশী কল্যাণকর । যদি এ 
অবস্থায় সে মৃত্যু বরণ করে তাহলে যে কাজ সে করে যাচিছিল মৃত্যুর পরও তা তার 
জন্য অব্যাহত থাকবে, তার রিজিক জারী থাকবে, কবর-হাশরের ফিতনা থেকে সে 
নিরাপদ থাকবে ।”* 

(৪) কপালে ঘাম নিয়ে মৃতু বরণ করা । 

মৃত্যুর সময় মৃতু ব্যক্তির কপালে ঘাম দেখা দিলে বুঝতে হবে তার শেষ 
পরিণতি ভাল হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 
বলেছেন__ 

SUN ০০৮৩ OAT lll oly) ost ৪০৪ roy 
‘ঈমানদারের মৃত্যু হল কপালের ঘামের সাথে” 





* আহমদ : ২৩৩২৪ 
২ হাকেম : ১২৯৯ 
* মুসলিম : ১৯১৩ 
* নাসায়ী : ১৮২৯ 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


অর্থাৎ যে মুমিন ব্যক্তির মৃত্যুকালে কপালে ঘাম দেখা যাবে ধরে নেয়া হবে তার 
ভাল মৃতু হয়েছে। 

(৫) শুক্রবার দিনে অথবা রাতে মৃত্যু বরণ করা । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লাম বলেছেন__ 


০5১ LES এ] ০5 | Lal DS এ Ld (০৬৯ ৮০৮ ০ ৬ 


SUN ২০০০9 (\ *$£)৬৪-০4| 
“যে মুসলিম শুক্রবার দিবসে অথবা রাতে ইন্তেকাল করবে আল্লাহ তাআলা 
তাকে কবরের আজাব থেকে রেহাই দেবেন ।”১ 
শুক্রবার রাত বলতে বৃহস্পতিবার দিবাগত রাতকে বুঝানো হয়ে থাকে। 
(৬) এমনভাবে মৃত্যুবরণ করা যাকে শহীদি মৃত্যু হিসেবে গণ্য করা হয় : 


এ রকম মৃতু কয়েক প্রকারে হয়ে থাকে যা নিয়ে তুলে ধরা হল 

(ক) আল্লাহর পথে যুদ্ধে নিহত হওয়া, প্লেগ মহামারীতে মৃত্যু বরণ করা, 
পেটের পীড়া বা কলেরা ডায়রিয়াতে মৃত্যু বরণ করা, পানিতে ডুবে মৃত্যু বরণ করা, 
কিছু চাপা পড়ে মৃতু বরণ করা । এদের সকলের মৃত্যু শহীদি মৃত্যু বলে গণ্য করা 
হয়। প্রমাণ হল রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হাদীস : 


A ০৫১ Bl fm SSS ৩৮ ০০ 05৮9 AIG SSS এ] ০৩০০ ৬ 
Bl 08৮৮ ও 43 ০7:90 CA ০০৭৭ ৬৯ ০০ 2190 AD 19 ভা পর 91:9৬ 
৩৩ শেড ৪৫১ ০৪৮৬০] ও ৩ ০০৩ AS FEV fm ও ০৬ ৩০৩ সত ৩৫ 
(EAE 1) ০9২৮৯ BANG AES GE ০৮ ও Sb 
তিনি জিজ্ঞেস করলেন, ‘তোমরা কাদের শহীদ বলে গণ্য কর?’ সাহাবাগন 
উত্তর দিলেন, হে রাসূল ! যারা আল্লাহর পথে যুদ্ধ করে নিহত হন তাদের শহীদ 
বলে গণ্য করা হয়। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন : 


“তাহলে তো আমার উম্মতের মধ্যে শহীদদের সংখ্যা অত্যন্ত কম হবে ।” সাহাবাগণ 
বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাহলে শহীদ কারা ? তিনি 





১ তিরমিজী : ১০৭৪ 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


বললেন: “যে আল্লাহর পথে যুদ্ধে নিহত হয় সে শহীদ। যে আল্লাহর পথে যুদ্ধে 
(স্বাভাবিক ভাবে) মারা যায় সে শহীদ । যে প্লেগ মহামারীতে মারা যায় সে শহীদ । 
যে পেটের অশুখে মারা যায় সে শহীদ । যে ডুবে মারা যায় সে শহীদ ।” অন্য 
হাদিসে এসেছে__ 
Bl এল ও এও cod 3 ৩০৭ oh Obl: কালী পা 
(Nov) sb 
‘শহীদ পাঁচ প্রকার : প্লেগে মৃত্যু বরণকারী, পেটের পীড়ায় মৃতু বরণকারী, 
ডুবে মৃতু বরণকারী, চাপা পড়ে মৃত্যু বরণকারী ও আল্লাহর পথে যুদ্ধে মৃতু 
বরণকারী ৷'* 
(খ) সন্তান প্রসবের কারণে মৃত্যু বরণ করা। এটা শুধু মেয়েদের জন্য। 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শহীদ এর বর্ণনা করে বলেছেন__ 
(YYIAt ual 95১ ৬৪ ১০৩৩ 5 ll Al, 
‘এবং যে মহিলাকে তার সন্তান হত্যা করেছে ।”* 
উলামায়ে কেরাম বলেছেন এ হাদিসের অর্থ হল যে মহিলা সন্তান গর্ভ ধারণ 
অবস্থায় ইন্তেকাল করেছে সে শহীদ বলে গণ্য । আরেক হাদিসে এসেছে 
(/১* AYIA algo slg ৮৮০৪]৪ 
প্রসব কালীন মৃত্যু হল শাহাদাত ।* এ হাদীস দ্বারা প্রমাণিত হয় সন্তান 
প্রসবের পর প্রসবজনিত জটিলতায় ইন্তেকাল করলে শহীদ হিসেবে গণ্য হবে। 
(গ) অগ্নি দঞ্ধ বা প্যারালাইসিস হয়ে মৃত্যু বরণকারী শহীদ । যার প্রমাণ, 


3) ol ley ০16০ SB slg ০০ ১৮১০৬ শা 
(YAY) sl 


এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক প্রকার শহীদ হিসাব 
করেছেন, তার ভেতর অগ্নিদঞ্ধ এবং প্যারালাইসিস রোগীও রয়েছে 





* মুসলিম : ৪৯৪১। 
২ বোখারি : ৬৫৩ । 
* আহমদ : ২২৬৮৪ । 
আহমাদ : ৮০৯২ । 


8 





তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


(গ) নিজেকে বা নিজের পরিবারের কাউকে অথবা নিজের সম্পদ রক্ষা করতে 
গিয়ে নিহত হওয়া । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন__ 
42১ ৩৪১ ০ ০০৩ পেত ৩৫০ ৭৩ ১৩১ SE ০৩ AES ৩৫১ 4৮ ০৩১ 0 ৩৯ 

SUN are (EVV YDS) pl lg) -১৩৫% ৬৫৪ 4৯ ১১৩ ৩০৩ ০৬65 ৬৫৪ 

“যে নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে নিহত হয় সে শহীদ। যে নিজের 
পরিবার-পরিজন রক্ষা করতে যেয়ে নিহত হয় সে শহীদ । যে নিজের ধর্মের জন্য 
নিহত হয় সে শহীদ । যে নিজের রক্তের জন্য নিহত হয় সে শহীদ ।”২ 

একটি কথা মনে রাখা দরকার, তা হল যে বর্ণিত অবস্থা সমূহের কোন অবস্থায় 
মৃতু বরণ করবে তার ব্যাপারে এ কথা নিশ্চিতভাবে বলা ঠিক হবে না যে, সে 
জান্নাতে প্রবেশ করেছে। বরং তার ব্যাপারে আমরা সুসংবাদ গ্রহণ করতে পারি। 
এমনিভাবে যদি কোন মুসলিম এ সকল আলামতের কোন একটি না নিয়ে মৃতু বরণ 
করে তার ব্যাপারে বলা যাবে না যে লোকটি আসলে ভাল নয়। কে জান্নাত বাসী 


হয়েছে আর কার মৃত্যু খারাপ হয়েছে ইত্যাদি গায়েব বা অদৃশ্যের খবর । আর কোন 
মানুষই গায়েবের খবর রাখে না। 


শেষ পরিণতি ভাল করার কিছু উপায় 

এক. আল্লাহর আনুগত্য ও তাকওয়া অবলম্বন করা : 

আল্লাহর আনুগত্য ও তাকওয়ার মুল হল সর্ব ক্ষেত্রে আল্লাহর তাওহীদ তথা 
একাত্বাদ প্রতিষ্ঠা । এটা হল; সকল প্রকার ফরজ ওয়াজিব আদায়, সব ধরণের 
পাপাচার থেকে সাবধান থাকা, অবিলম্বে তাওবা করা ও সকল প্রকার ছোট-বড় 
শিরক থেকে মুক্ত থাকা । 

দুই. বাহ্যিক ও আধ্যাতিক অবস্থা উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করা: 

প্রথমে নিজেকে সংশোধন করার জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করতে হবে। যে 
নিজেকে সংশোধন করার জন্য চেষ্টা করবে আল্লাহ তার নীতি অনুযায়ী তাকে 
ংশোধনের সামর্থ দান করবেন। এর জন্যে প্রকাশ্য অপ্রকাশ্য সকল ব্যাপারে 
তাকওয়া অবলম্বন করা অর্থাৎ আল্লাহকে ভয় এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু 





* ইবনে মাজাহ : ২৮০৩। 
২ আবু দাউদ : ৪৭৭২। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


আলাইহি ওয়া সাল্লাম এর আদর্শ অনুসরণ করা। এটাই মুক্তির পথ। আল্লাহ 
তাআলা বলেন : 
$V: LP 35242218515 35 SE 9158৪ i ৪ 
“হে মুমিনগন! তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় কর এবং তোমরা মুসলিম না 
হয়ে মৃত্যুবরণ করোনা ৷” 
আল্লাহ আরো বলেন__ 
বণ : Aly এও Il 035 
“তোমার মৃতু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের এবাদত কর” 
ঈমানদার ব্যক্তির কর্তব্য হল সর্বদা পাপ থেকে সাবধান থাকবে । কবীরা গুনাহকে 
বলা হয় মুবিকাত বা ধ্বংসকারী । আর অব্যাহত ছগীরা গুনাহ কবীরা গুনাহতে 
পরিণত হয়ে থাকে। বার বার ছগীরা করলে অন্তরে জং ধরে যায়। রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন__ 
1১৮৮০ ly ০১৪1৮ (রড SFM ০1 একি Gb sll As; ভি 
le EF এ 5৯501 ০৪ ০15 errs I এ ০৬৯১ পউও ০৬৭ 
ES SUN ০০৮০ (YY A: MAT slg) এসি 
‘তোমরা ছোট ছোট গুনাহ থেকে সাবধান থাকবে। ছোট গুনাহে লিপ্ত হয়ে 
পড়ার দৃষ্টান্ত হল সেই পর্যটক দলের মত যারা একটি উপত্যকায় অবস্থান করল। 
অত:পর একজন একজন করে তাদের জ্বালানী কাঠগুলো অল্প অল্প করে জালিয়ে 
তাপ নিতে থাকল, পরিনতিতে তাদের রুটি তৈরী করার জন্য কিছুই অবশিষ্ট রইল 
না।” 


কখনো কোন ধরণের পাপকে ছোট ভাবা ঠিক নয়। প্রখ্যাত সাহাবী আনাস রা. 
বলেন-__ 





* সুরা নিসা : ১০২। 
২ সুরা আল-হিজর : ৯৯। 
* আহমদ : ২২৮০৮। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


ভে ০৪৮ de Bnd LS ৩] dl ০ শিপ এ এস ৬ লা ০০০৭ S| 
(8৭) sl 055 0890 ০০৮০৩ আত dl একি 
“তোমরা অনেক কাজকে নিজেদের চোখে চুলের চেয়েও ছোট দেখ অথচ তা 
আমরা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর যুগে ধ্বংসাত্বক কাজ মনে 
করতাম ৷” 
তিন. আল্লাহ রাব্বুল আলামীনের কাছে সর্বদা কান্নাকাটি কণে তার কাছে ঈমান 
ও তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকার তাওফীক প্রার্থনা করা । তিনি যেন তার সন্তুষ্টির 
সাথে মৃত্যুর তাওফীক দেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রায়ই এ 
দোয়া করতেন__ 
এস 00 )৬-৩০]। 45১ ০৬৬১ be SBS 5981 এ 


(VAAN) লেটা হেল ও ৮৯ ০০০১ 
‘হে অন্তর পরিবর্তনকারী! আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অটল 
রাখেন।” ইউসুফ (আ:) দোয়া করতেন :_ 
৫11 :-০৯ SELL SG Ud জ 
‘তুমি আমাকে মুসলিম হিসাবে মৃত্দু দাও এবং সৎকর্মপরায়নদের অন্তর্ভুক্ত কর।”* 


চার. আল্লাহর যিকিরে মশগুল থাকা 

যে ব্যক্তি আল্লাহর স্মরণে লিপ্ত থাকে ও সকল কাজ-কর্ম আল্লাহর স্মরণের 
সাথে সম্পন্ন হবে তার শেষ পরিণতি শুভ হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : 


এস ০৫11 ৭4) a FED ০৯১ এ এ! 413 ৮১৩ STON ৩০ 


(HEV ৮৮৮ ও SUN 4০০৯০ 





১ বোখারি : ৬৪৯২। 
২ তিরমিজি : ২১৪০ । সহিহ আল-জামে : ৭৯৮৮। 


* সুরা ইউসুফ : ১০১ 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


‘যার শেষ কথা হবে “আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই’ সে জান্নাতে প্রবেশ 
করবে ।”১ 


খারাপ পরিণতিতে মৃত্রু 

খারাপ পরিণতির মৃত্যু হল আল্লাহ রাব্বুল আলামীনের আদেশ-নিষেধ থেকে 
মুখ ফিরিয়ে থাকা অবস্থায় মৃতু বরণ করা। এমতাবস্থায় সে আল্লাহ তাআলার 
অসন্তুষ্টি নিয়ে তার কাছে হাজিরা দিতে রওয়ানা দেয় । কত বড় দুর্ভাগ্য সেই ব্যক্তির 
যে বিভিন্ন পাপাচারে লিপ্ত থাকাকালীন সময়ে আল্লাহর কাছে উপস্থিত হওয়ার জন্য 
যাত্রা করে। মানুষের দুনিয়ার জীবনটা একটা মূল্যবান সম্পদ । যদি সে এ সম্পদকে 
কাজে লাগিয়ে আখিরাতের জন্য ভাল ব্যবসা করতে পারে এবং সেটা যদি লাভজনক 
হয় তবে তার উভয় জীবন সফল । আর যদি এর ব্যতিক্রম হয় তবে সে এমনভাবে 
ক্ষতিগ্রস্থ হল যা আর কখনো পুষিয়ে নেয়া সম্ভব হবে না। এটাই হল খারাপ 
পরিণতির মৃত্ু। 

বুদ্ধিমান সেই ব্যক্তি যে আমৃত্যু তাকওয়া ও আল্লাহর এবাদত-বন্দেগীর মধ্যে 
সময় কাটিয়েছে। 

এমন অনেক মানুষ দেখা যায় যারা সাড়া জীবন আল্লাহর এবাদত-বন্দেগীতে 
সময় কাটিয়েছে, সকল পাপাচার থেকে মুক্ত থেকেছে কিন্ত মৃত্যুর পুর্বে সে তার এ 
অবস্থা থেকে ফিরে গিয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 
বলেছেন__ 


ale Gd (১১! ns এ ০৪০ ও এ খল এনা এন এ এ৯০ 01 


(70৮3 ধা )১০৯। ০১১০৫০০৬০১৪ 0০ 05 tS) 
‘এক ব্যক্তি সাড়া জীবন জান্নাতের আমল করেছে। জান্নাত ও তার মধ্যে দূরত্‌ 
ছিল মাত্র এক হাত। এমন সময় তার তাকদীর চলে আসল, সে জাহান্নামের কাজ 
করে বসল, ফলে সে জাহান্নামের অধিবাসী হয়ে গেল।” এর একটা দৃষ্টান্ত অন্য 
হাদিসে এসেছে এভাবে__ 





* সহিহ আল-হাকেম : ১২৯৯ । সহিহ আল-জামে : ৬৪৭৯। 
২ বোখারি : ৩৩৩২ । মুসলিম : ২৬৪৩। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


০৮০ ৮ DLA ৬৭০ ৯ ০৪ ১৩১ 0 এপ 01 ৪৯১ ১০০৮ ৩২ ৫৮০ 
৮০1৯৮ :1905 AML Local ৮০৮৯ AAS oD ৮৮৩ ৮৩ ঝা এ ঞ| 
JE GON fal ০৭ 2 ০): ৪৩ Bl এক Bl ০৬৮০ এ ০১৯৬ 9লী ভে] 
LF: eal ৯১৩৪৪ ১৬] fal ০০15৯ 05 SLED এ ০ জা: Load) ০০৪ 
১০] rl 1১4০৬ ৮৯ er A CAS ৩৩ এও ০4৯৪ Bl la এসি 
৫৯১ ত১ পট এ কি এ fl oS লও ৩৪ Sly ০৯১৯ এ ৭৪৮ ৮০৬ 
ANT 05 Ly dG dil ০৮১ এএ gl UGS ৮০৪ ale Bl এ ঝ। 0৯৯১ এ 
ও ০১৯৯০৪9০28১ pil ৮০৬ Ll এ ৬০ sf ET ০০৪১ sl 
45১9 ৯১১৩ im এ ৮৪৪ ৪০ 0৮৪1৯১০৬৬০৯ Cr এ এ 
০1) ৮০৩ ক Ol Go dl ০৬৮১ ০0 এ ads এ lt Sal ০৪ 
০৯৬ 0৯50 015 ০] এ ৩০ ৬৯৪ ০০৪০ ৪০৪ ES এ] এএ এ Id 4৯ 
০15) : ৪১5) 8159]| ০৭ 5 LE al ০০ ৬৯ ০৮৬০ ৩০৬ ও ১] এআ এপ 
(1/)১০৮]|০১ Coll dleoSl 


সাহাবী সাহাল বিন সাআদ বলেন, রাসূলুল্লাহর উপস্থিতিতে একবার এক যুদ্ধে 
দেখলাম এক ব্যক্তি অত্যন্ত বীরত্ব ও বে-পরোয়াভাবে শক্র বাহিনীর উপর আক্রমন 
করছে ও তাতে নিজেও প্রচন্ডভাবে আহত হচ্ছে। তার বীরত্ব ও ত্যাগে সাহাবায়ে 
কেরাম মুগ্ধ হয়ে বললেন, আমাদের কারো পুরস্কার কি এ ব্যক্তির পুরস্কারের মত 
হবে ? এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: ‘কিন্তু সে 
তো জাহান্নামী ।' এ কথা শুনে অনেক সাহাবী বললেন, এই ব্যক্তি যদি জাহান্নামী হয় 
তা হলে জান্নাতে যাবে কে? দলের মধ্য থেকে এক ব্যক্তি বলল, আমি তার সাথে 
থাকব, দেখব সে কি করে? সে কথা মত তার সাথে থাকল । দেখা গেল সে খুব 
মারাত্বক ভাবে আহত হল। ধৈর্য ধারণ করে নিজেকে আর সামলাতে পারল না। 
নিজের তরবারী মাটিতে পুঁতে তার অগ্রভাগ নিজের পেটে ঢুকিয়ে আত্মহত্যা করল। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


সাহাবী এ ঘটনা প্রত্যক্ষ করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে 
এসে বলল ইয়া রাসূলাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনিই সত্যিকার রাসূল । তিনি 
বললেন সে কি? সাহাবী বললেন-_ কিছু আগে আপনি যে ব্যক্তির কথা বললেন যে 
সে জাহান্নামী ঠিকই সে জাহান্নামী । সাহাবারা বিস্ময় প্রকাশ করল। তখন তিনি 
বললেন আমি তোমাদেরকে এর কারণ বলছি। তারপর তিনি সংঘটিত ঘটনাটি 
সবিস্তারে বললেন তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন “কোন 
কোন মানুষ জান্নাতের আমল করে মানুষ তা দেখে মনে করে সে জান্নাতী, অথচ সে 
জাহান্নামী । এমনিভাবে কোন কোন মানুষ জাহান্নামের আমল করে, মানুষ মনে করে 
সে জাহান্নামী, অথচ সে জান্নাতী ।” কোন কোন বর্ণনায় এ বাক্যটি ও এসেছে তিনি 
বলেছেন: “আমল (কর্ম) গ্রহণযোগ্য হবে শেষ পরিণতির বিচারে ৷” সাহাল বিন 
আস-সায়েদি বলেছেন_ 
odd শপ ০০ 3৬৬ 0S এ Fl Jo এ 4৩ ৯৩ Ble লা ০5 
এ৯১ কউ ৭১৬ এ ০2৬ ১০ এ ৩ এ৯১ এ 252 0 শা ০৮ ৩০ পক ols 
০3 ৩৪ এট iw BLL এ ৪০ এপ Cr পি ০৮০১ ০৪ ০১১ ৮১ 
০৮ ০৫ le bd OD... ভাস 009 ads ৪০৮ 0৮ এস ক hoe} 
0০ ০৮ ৪২৪০৪] এশা es ০৮০] ৪ ৪ hy 9 এশা 94151 এআ he 
(৬৯৬৯ ০০৪৪ 915 4 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেরদের সাথে যুদ্ধেরত এক ব্যক্তির 
দিকে তাকালেন-যে লোকটি অন্যান্য মুসলমানদের তুলনায় এশ্বর্যবান ছিল-অত:পর 
বললেন, যে জাহান্নামি দেখতে চাও, সে একে দেখে নাও। একথা শুনে একজন 
লোক শেষ পযর্ন্ত তার পিছু নিচ্ছিল, সে লক্ষ্য করল, লোকটি আহত হল, আর দ্রুত 
সেচ্ছায় মৃত্যু বরণ করল। অথাৎ তলোয়ারের অগ্রভাগ বক্ষমাঝে বিদ্ধ করে, তার 
উপর ভর দিয়ে মাটিতে ওপুর হয়ে পড়ল, আর তলোয়ার তার দু'কাধের মধ্য দিয়ে 


পিষ্ঠবেধ করে বের হয়ে আসল । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 
আল্লাহর কতক বান্দা এমন আমল করে, মানুষ যা দেখে বাহ্যত মনে করে, সে 





১ বোখারি : ৬১২৮। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


জান্নাতবাসী, অথচ সে জাহান্নামী । আবার কতক বান্দা এমন আমল করে, মানুষ যা 
দেখে বাহ্যত মনে করে, সে জাহান্নামী । অথচ সে জান্নাতী । তবে নিশ্চিত, শেষ 
পরিণতির ভিত্তিতেই সকল আমল বিবেচ্য ও বিচার্য হয়। 

আল্লাহ রাব্বুল আলামীন এ সকল মুমিনদের প্রশংসা করেছেন যারা আল্লাহকে 
ভয় করার সাথে সাথে সুন্দরভাবে নেক আমল করে থাকে । তিনি বলেন : 


305 -8558 LS কত Gd 8৯55 (৫5 এ ৩ - 520 $| 


5৬15 পিঠে এ 8 AREY রি 3 এ 658 ০50 SAAN রি 
€41-০$:০৬০$/৯ 3553 133554746৯১ এ 

নিদর্শনাবলীতে ঈমান আনে, যারা তাদের প্রতিপালকের সাথে শরীক করে না, এবং 
যারা তাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করবে এই বিশ্বাসে তাদের যা দান 
করবার তা দান করে ভীত-কম্পিত হৃদয়ে । তারাই দ্রুত সম্পাদন করে কল্যাণকর 
কাজ এবং তারা তাতে অগ্রগামী ৷” 

যখন কোন ব্যক্তির মৃত্যু উপস্থিত হয় তার জন্য উচিত হবে আল্লাহর কাছে ক্ষমা 
পাবে এ আশা পোষণ করা । যেমন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 
বলেছেন_ 

(//৬)০ 939 ৬০৬00 ৩৯৯ ৬৯5 ১1৮০1 GY 

‘আল্লাহর প্রতি ভাল ধারণা না নিয়ে তোমাদের মধ্যে কেহ যেন মৃতু বরণ না 
করে।”২ 

অনেক মানুষ এমন আছেন যারা আল্লাহর সীমাহীন দয়া ও ক্ষমা লাভের আশায় 
পাপ করতে থাকেন, তা থেকে ফিরে আসা যে প্রয়োজন তা অনুধাবন করতে চান 
০5757575877 


“আমার বান্দাদের বলে দাও দি 50725 এবং 
আমার শাস্তি- সে অতি মর্মন্তদ শাস্তি ! তিনি আরো বলেন__ 





১ সূরা আল-মুমিনূন : ৫৭-৬১। 
২ মুসলিম : ২৮৭৭। 
* সূরা আল-হিজর : ৪৯-৫০। 





তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


54014555381 9355 530 5 পা ১ আ ০ SE ০4৮ 
বাঁ): PLY all পু] 58 3] এ ০90১ 
“হা-মীম এ কিতাব অবতীর্ণ হয়েছে পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নিকট হতে- 
যিনি পাপ ক্ষমা করেন, তাওবা কবুল করেন, যিনি শাস্তি দানে কঠোর শক্তিশালী ৷" 


অতএব আল্লাহ শুধু ক্ষমাশীল এ ধারনার ভিত্তিতে নিজের আমলগুলো দেখলে 
হবে না বরং তিনি যে কাঠোর শাস্তিদাতা এটা সর্বদা মনে রাখতে হবে। 


শেষ পরিণতি খারাপ হওয়ার কারণসমূহ : 
প্রথমত : তাওবা করতে দেরী করা 
আসলে তো সকল প্রকার পাপ থেকে তওবা করা মানুষের জন্য ওয়াজিব । 
যেমন আল্লাহ তাআলা বলেন :__ 
বা) :১১০৯ SAE নি 552৮ বেজ 9৫145 
“হে মুমিনগন! তোমরা সকলে আল্লাহর নিকট তাওবা কর, যাতে তোমরা 
সফলকাম হতে পার !’* রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিনের মধ্যে 
একশ বার তাওবা করতেন, অথচ তার পূর্বাপর সকল গুনাহ ক্ষমা করে দেয়া 
হয়েছে। যেমন তিনি বলেছেন : 
(%,1)৮95১ 5০০ 0০ এ 9 এ ভা SE | 1৯৬ OLE 
“হে মানব সকল ! তোমরা আল্লাহর কাছে তওবা কর। আমিতো দিনের মধ্যে 
একশত বার আল্লাহর কাছে তওবা কণে থাকি ।”* নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লাম আরো বলেছেন__ 
এ ৪৮খ এও (Yo ১) ৩ 09১ 41 ০১ এপ SH ৮5] 0 


(6 */১)৮০| শপ 
‘পাপ থেকে তাওবা কারী এমন ব্যক্তির মত যে কোন পাপ করেনি ।”ঃ 





১ সূরা আল-গাফির : ১-৩। 

২ সূরা নূর : ৩১। 

* মুসলিম : ২৭০২। 

* ইবনু মাজাহ : ৪২৫০ । সহিহ আল-জামে : ৩০০৮। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


তওবা করতে গড়িমসি করা ইবলীস শয়তানের বড় একটা ধোকা । সে মানুষকে 
বলতে থাকে, “এত তাড়াহুড়ো করার কি দরকার! তোমার আরো কত সময় পড়ে 
আছে। তুমি মাত্র যুবক। মনে কর তুমি কম করে হলেও ষাট বছর বেঁচে থাকবে। 
শেষ জীবনে খাটি তওবা করে নিবে । তখন খুব বেশী করে এবাদত-বন্দেগী করে 
পিছনের গুলো পুষিয়ে নিবে। এখন তুমি যুবক। জীবনটাকে একটু মনের মত 
উপভোগ করে নাও!’ 

এ কারণে অনেক উলামায়ে কেরাম বলেছেন, “তওবা করতে গড়িমসি করা 
থেকে সাবধান থাকবে । “এখনতো সময় আছে-অতিসত্র করে নিব, এইতো করে 
নিচ্ছি’ এজাতীয় ভবিষ্যত অর্থবহ শব্দ অর্থাৎ “সাওফা” হতে ওলামায়ে কেরাম সতর্ক 
করে বলেছেন, কারণ, এটাই ইবলিসের সবচে" বড় চেলা । কেননা এটা হল ইবলীস 
শয়তানের সবচেয়ে বড় চক্রান্ত ৷ 


দ্বিতীয়ত : দীর্ঘ জীবনের প্রত্যাশা 

তওবা বিলম্বিত হওয়ার একটি কারন হল এই আশা করা যে আমি তো আরো 
অনেকদিন বেঁচে থাকব। সাধারণত শয়তানের কু-মন্ত্রণায় এমনটি হয়ে থাকে । এ 
ধারণায় মানুষ আখিরাতকে ভূলে যায় ভুলে যায় মৃত্যুর কথাও । যদিও কখনো 
কখনো মৃত্যুর কথা মনে পড়ে তবে তা বেশীক্ষন থাকে না। মানুষ যখন আখিরাতের 
চেয়ে পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয় তখন সে দুনিয়াবী চিন্তা-ভাবনায় অধিক 
সময় ব্যয় করে। হাদিসে এসেছে__ 


ভি ৮৮৩ ক dl এপি Bl dm) ৭৯: পি dl ৪৮১ ০৮ on ঝ আপ এ 

১৩ col Bld ০৯৮ ০ 93 (এত 2৬ Sf ০১৬ GS 95) 0 

৬০৩ ০৪ ০৮৯১৮ এ ৩৮ ০০৩ দে 5 ১৬ Ctl ৬ 2 
(AEDs 5) -৬. 


সাহাবী আব্দুল্লাহ ইবনে উমার বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম আমার কাঁধ ধরে বললেন : “দুনিয়াতে তুমি এমনভাবে বসবাস করবে যে 
তুমি একজন অপরিচিত লোক অথবা পথিক ।” ইবনু উমার রা. সর্বদা বলতেন, 
যখন তুমি রাতে উপনীত হও তখন ভোর হওয়ার অপেক্ষা করবে না। যখন সকালে 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


উঠবে তখন বিকালের অপেক্ষা করবে না। অসুস্থতার জন্য সুস্থ অবস্থায় কিছু করে 
নাও, মৃত্যুর জন্য জীবন থাকতে কিছু করে নাও ৷” 


কিভাবে প্রতিকার করা যায় এ ব্যধির ? 

‘আমার জীবন দীর্ঘ * ধারণার এ ব্যাধির প্রতিকার করা যায় মৃত্যুর কথা স্মরণ 
অসুস্থ মানুষের সেবা করে ও নেককার বা সংলোকের সাথে বেশী করে দেখা- 
সাক্ষাত করে। এ সকল বিষয় অন্তরকে জাগ্রত করে, ভবিষ্যত নিয়ে চিন্তা করতে 
উদ্বুদ্ধ করে। 

মৃতমুর স্মরণ : এটা মানুষকে দুনিয়া বিমুখ করে আখিরাতমুখী হতে সাহায্য 
করে। নেক আমল বা সৎকর্মে আত্ব-নিয়োগ করতে প্রেরণা যোগায় । হজরত আবু 
হুরায় রা. হতে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : 


০০০ এ SUN ey (YY VV) Gh Al 1৩০) ২0১01 ১৬৯ 55০ 
(11) 


২ 


‘তোমরা মৃতুকে স্মরণ কর । 

মানুষ যখন মৃতু ব্যক্তির কথা চিন্তা করবে দেখতে পাবে এ মানুষটা তো আমার 
মত শক্তিশালী ছিল, সম্পদশালী ছিল ও আদেশ নিষেধের মালিক ছিল। কিন্তু আজ 
তার শরীর পোকায় ধরেছে, হাডিডগুলো গোশ্তশুন্য হয়ে পড়েছে। যখন আমার এ 
অবস্থাই হবে তখন এর জন্য তৈরী হয়ে যাওয়া উচিত। এমন কাজ-কর্ম করা উচিত 
যা মৃত্যুর পরও কাজে আসবে । 

কবর জেয়ারত : এটা মনের জন্য একটা মুল্যবান ওয়াজ বা উপদশে। মানুষ 
অনুভব করবে কবর একটা অন্ধকারাচ্ছন্ন স্থান। এখানে এসে মানুষের সকল পথ 
থেমে যায়। প্রবেশ করে অন্ধকার গর্তে। আর কখনো বের হতে পারবে না। তার 
সম্পদগ্ডলো বন্টন হয়ে যাবে। নিজ স্ত্রী অন্যের সাথে বিবাহে যাবে । কিছুদিন পর 
সকলে তাকে ভূলে যাবে। এমনি ভাবে কবর যিয়ারতের মাধ্যমে সে মুল্যবান 
নছীহত অর্জন করবে। তাই তো নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 
বলেছেন: 





১ বোখারি : ৬৪১৬। 
২ তিরমিজি : ২৩০৭ । সহিহ আল-জামে : ১২১০। 





তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


ALG এ Ly ০২40 3০ জী IA oS FILS ০ 5০4 ৩৩ 
€(8০/৫)৮০০| 


‘আমি তোমাদের কবর জেয়ারত করতে নিষেধ করেছিলাম । অবশ্য পরে 
আমার কাছে স্পষ্ট হল যে, কবর জেয়ারত মানুষের হৃদয়কে বিগলিত করে, চোখের 
পানি প্রবাহিত করে, পরকালকে স্মরণ করিয়ে দেয়। তবে শোক বা বেদনা প্রকাশ 
করতে সেখানে কিছু বলবে না৷” 

মৃতু ব্যক্তিকে গোসল দেয়া ও দাফন কাফনে শরীক হওয়া : এ সকল কাজ 
করতে গিয়ে চিন্তা করবে যে, এ ব্যক্তি যখন জীবিত ছিল তখন তার গায়ে মানুষ 
হাত লাগাতে বা তার শরীর ওলট-পালট করতে সাহস পায়নি, তার অনুমতি ছাড়া 
কাছে ঘেষতে কেহ সাহস করেনি কিন্ত আজ সে একটা পাথরের মত হয়ে গেছে। যে 
গোছল করায় সে তাকে ইচ্ছে মত নাড়া-চারা করছে। এখানে তার কিছই বলার 
নেই। 

নেককার ও সৎ মানুষের সাথে দেখা সাক্ষাত করা : সৎ ও নেককার মানুষের 
মনোবল বেড়ে যায়। যখন দেখবে সৎমানুষটি এবাদত-বন্দেগীতে অগ্রগামী, 
আল্লাহর সন্তুষ্টি ছাড়া তার কোন উদ্দেশ্য নেই, জান্নাত লাভ করা ব্যতিত কার কোন 
লক্ষ্য নেই তখন সে এর দ্বারা প্রভাবিত হবে । পাপাচার ত্যাগ করে ভাল হয়ে যাবে । 

তাই তো আল্লাহ রাব্বুল আলামীন তার নবীকেও সৎসঙ্গ অবলম্বন করার দিকে 
নির্দেশনা দিয়েছেন। বলেছেন__ 

10545 35623 655 CAG ML ET SA গে এ ৮৮3 
A IEG 495 EG ৫58১ ১০ HB CB ১5 NG Gd ৪3 Lf ৮8০ 


কা /:-2450৯ 6১9 
‘তুমি নিজেকে ধৈর্য সহকারে রাখবে তাদের সংসর্গে যারা সকাল ও সন্ধ্যায় 
আহবান করে তাদের প্রতিপালককে তাদের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এবং পার্থিব 





* আহমদ : ১৩৪৮৭ । সহিহ আল-জামে : ৪৫৮৪ ৷ 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


জীবনের শোভা কামনা করে তাদের থেকে তোমার দৃষ্টি ফিরিয়ে নিও না। তুমি 
তাদের আনুগত্য করবে না-যার চিত্তকে আমি আমার স্মরণে অমনোযোগী করে 
দিয়েছে, যে তার খেয়াল-খুশীর অনুসরণ করে ও যার কার্যকলাপ সীমা অতিক্রম 
করে।”* 

তৃতীয়ত পাপকে পছন্দ করা ও তাতে অভ্যস্ত হয়ে পড়া : মানুষ যদি কোন 
পাপকে পছন্দ করে নেয় তখন তা থেকে সে তওবা করে না। শয়তান এ পাপের 
মাধ্যমে তার উপর ক্ষমতা চালায় । শেষে তাকে কুফর পর্যন্ত পৌছে দেয়। পাপকে 
পাপ জেনে করা আর তাকে পছন্দ করা এক বিষয় নয়। এ ধরণের মানুষ যখন 
মৃত্যুর দুয়ারে হাজির হয় তখন তাকে বলে দিয়েও তার শেষ কথা হিসাবে কালেমা 
উচ্চারণ করানো যায় না। বরং তখন তারা অন্য কথা বলে । এ রকম অনেক ঘটনা 
রয়েছে। 

যেমন এক ব্যক্তি বাজারে দালালী করত ৷ মৃত্যুকালে তাকে বলা হল আপনি 
বলুন “লা-ইলাহা ইল্লাল্লাহ’ । সে বলতে থাকল, সাড়ে চার! সাড়ে চার!! 

আরেক জন ব্যক্তিকে মৃত্যুকালে বলা হল আপনি লা-ইলাহা ইনল্লাহ বলুন। সে 
তখন তার প্রেমিকাকে স্মরণ করে কবিতা বলা শুরু করল। 


cere JARS ENE TB) 


আরেক ব্যক্তিকে এমনিভাবে মৃত্ুকালে কালেমার তালকীন করা হল। সে গান 
গাইতে শুরু করল । 

এ ধরনের বহু ঘটনা সমাজের লোকেরা প্রত্যক্ষ করেছে। অনেক লোক এমনও 
দেখা গেছে যারা পাপ কাজ করা অবস্থায় মৃত্যুর দরজায় পৌছে গেছে। 

সবচেয়ে ভয়ংকর পাপ যা পাপীকে ধ্বংস করে : বাতিল আকীদা-বিশ্বাস ও 
ইসলাম সম্পর্কে অন্তরের কলুষতা হল সবচেয়ে ভয়ংকর গুনাহ। যেমন শরিয়তের 
কোন বিধি-বিধানের ব্যাপারে বিরূপ মন্তব্য করা বা মনে করা এটা ভাল নয়, 
সময়পোযোগী নয় ইত্যাদি। এমনি আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা রাখা, শিরক করা, 
মুনাফিকি, লোক দেখানোর জন্য এবাদত-বন্দেগী করা, হিংসা, বিদ্বেষ রাখা 
ইত্যাদি । 

আল্লাহ রাব্বুল আলামীন কোরআন কারীমে এমন অনেক আমলের উদাহরণ 
দিয়েছেন যার আমলকারী কোন প্রতিদান পায় না। তার নিয়্যত খারাপ হওয়ার 




















১ সুরা আল-কাহাফ : ২৮। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


কারণে অথবা পাপাচার বেশী বা মারাত্বক হওয়ার কারণে । এগুলো এমন কাজ যা 
নেক কর্মকে নিস্ফল করে দেয়, ব্যর্থ করে দেয়। যেমন তিনি বলেন : 


০ ২ ৫ ৮ ০৫৫40 এ, 
১৪ এ SEINE logy 2552৮৬৫৩4৮3 ০] 
49 5555 56 28 9৮9 0০০ 25 ধু TS 2 EC 


ক্বানন : ৪550৯ SE lS TET 
ETE EON LE EE GE DE INE 
পাদদেশে নদী প্রবাহিত এবং যাতে সর্বপ্রকার ফল-মুল আছে, যখন সে ব্যক্তি 
বার্ধক্যে উপনীত হয় এবং তার সন্তান-সন্ততি দুর্বল, অত:পর তার উপর এক 
অগ্নিক্ষরা ঘূর্ণিঝড় আপতিত হয় ও তা জ্বলে যায় ? এভাবে আল্লাহ তার নিদর্শন 
তোমাদের জন্য সুস্পষ্টভাবে ব্যক্ত করেন যাতে তোমরা অনুধাবন করতে পার ৷” 
এমনিভাবে মানুষের পাওনা আদায়, তাদের উপর জুলুম অত্যাচার ও তাদের 
সম্পর্কিত পাপ আল্লাহ ক্ষমা করবেন না। যতক্ষন না তার যথাযথ সুরাহা করে 
মিমাংসা করা হয়, ক্ষতিপূরণ দেয়া হয়, অথবা দাবী ছাড়িয়ে নেয়া হয় বা ক্ষমা 
মনজুর করিয়ে নেয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, 


৭০০৮৮৮০9 (NVA) shell ৩9) ae 0922 ৬০ 4252 2 3h ০৯ 1 


নে 


(AVVO ll ০৮০০ ও SUN 

মানুষের রুহ, খনের কারণে ফেসে থাকে, যতক্ষণ পর্যন্ত তার পক্ষ হতে আদায় 
না করা হয়।* 

হাফেজ ইবনে রজব রহ. বলেছেন : “পাপাচার, আল্লাহর অবাধ্যতা ও কু- 
প্রবৃত্তির অনুসরণ মৃত্যুকালে মানুষকে অপদস্ত করে। সাথে সাথে শয়তানও তাকে 
লাঞ্জিত করে। ঈমানের দুর্বলতার কারণে সে তখন দু লাঞ্জনার শিকার হয়ে খারাপ 
মৃত্যুর দিকে চলে যায়। আল্লাহ বলেন : 

ক্বাথ : 5১৯ ১5: ১5490১21583 
“শয়তানতো মানুষের জন্য মহা লাঞ্জনার কারণ ৷” 





১ সুরা বাকারা : ২৬৬। 
২তিরমিজি : ১০৭৮। সহিহ আল-জামে : ৬৭৭৯। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


খারাপ মৃতযু (যার থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি) তে এঁ ব্যক্তি 
পতিত হয় না আল্লাহর সাথে যার গোপন ও প্রকাশ্য আচরণ সুন্দও ও মার্জিত, যে 
কথা ও কাজে সত্যবাদী । এ ব্যক্তিই খারাপ মৃত্যুর মুখোমুখি হয় যার ভিতরের 
অবস্থা আকীদা-বিশ্বাসের দিক দিয়ে খারাপ হয়ে গেছে, কাজ-কর্মে বাহিরের দিকটা 
নষ্ট হয়ে গেছে আর পাপাচারে লিপ্ত হওয়ার ব্যাপারে বে-পরোয়া হয়ে গেছে। 

চতুর্থত: আত্মহত্যা : আত্মহত্যা শেষ পরিণতি বা খারাপ মৃত্যুর একটি কারণ । 

যখন কোন মুসলিম বিপদে পতিত হয় ও তাতে ধৈর্য ধারণ করে আল্লাহর 
কাছে এর জন্য উত্তম প্রতিদানের আশা করে তখন সে তার পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত 
হয়। কিন্তু যদি সে মনে করে আমার জীবন সংকীর্ণ হয়ে গেছে মৃত্যু ছাড়া এ বিপদ 
থেকে কোন ভাবে উদ্ধার হওয়ার সম্ভাবনা নেই তখনই সে পাপ করে বসল । আর 
নিজেকে হত্যা করে সে পাপ বাস্তবায়ন করে সে আল্লাহর গজবে পতিত হল। 
হাদিসে এসেছে, 


এপ এ ৬৭০ lng ale Bl একি Bl 0৯৮ UE এ Bl ৪৯১৪০১০৯ লা ৩৪ 
(OY) sully) 0001 ও 52 ds ০ ৬৭০৪ OS LS 
আবু হুরাইরা রা. থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 
বলেছেন : “যে ব্যক্তি নিজেকে ফাঁস দিল সে জাহান্নামে অবিরাম নিজেকে ফাঁস দিতে 
থাকবে। আর যে নিজেকে ছুড়িকাঘাত করে হত্যা করল সে অবিরাম সিজেকে 
জাহান্নামে ছুঁড়িকাঘাত করতে থাকবে ।” হাদিসে আরো এসেছে__ 


Ms ৮৩ dl এ | ০৬৮০ ৮ ১ এ 2০৩ এ Bl ৪০১ ৪92০৯ ভা ৩০ 

0৯ FE 49৫] ০৯৮ 0550 এ ৩০1১৬ ১৯০3৬ po ৩৪ Jr 2 এ এ 
ob fal or SLUT খত এ এএ। dm) bd এ এ) আল এত এও 
০০ 41:75 লাভ Bl একি ভাস J ০০০ By ALAS VES cyl GES ৭৮ 
4 ৩৪৩ 2 এ] এ 95 ১] ৩৭১ de 2 esd 9০2 0 এ ০১৩ 
dl be 5০] ০ পপ এ 05 এ ০৪৫ 080 ৩৪ 0৬ 0৬ 5০৪১০ ২০৯ 





১ সূরা আল-ফুরকান : ২৯। 
২ বোখারি : ১৩৬৫ । 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


4০০ এ ৬১০৪ ২১৩ Al 419৮55 ঝা এপ তাস ST আ। 90৮০5 le 
919) | EL ০:40 17 LF dl 919 চে ০ ৮1 2০৮ ০১১ ০ 
.0111)৮৮৮৮5- ০9৬০৬ 


আবু হুরাইরা রা. থেকে বর্নিত, তিনি বলেন, খায়বার যুদ্ধে রাসূলুল্লাহর সাথে 
এক ব্যক্তি যুদ্ধে অংশ নিতে আসল । যে নিজেকে মুসলিম বলে দাবী করত। 
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার ব্যাপারে বললেন : “লোকটি 
জাহান্নামী ৷” যখন সে যুদ্ধে অংশ নিয়ে যুদ্ধ শুরু করল ও অত্যন্ত বীরত্বের সাথে যুদ্ধ 
করে গুরুতরভাবে আহত হল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলা 
হল হে রাসূল ! আপনি কিছুক্ষন পূর্বে যাকে জাহান্নামী হওয়ার খবর দিয়েছিলেন সে 
তো আজ বীরত্বের সাথে যুদ্ধ করে নিহত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্াহু আলাইহি 
ওয়া সাল্লাম বললেন: “সে জাহান্নামী ৷’ কিছু মুসলমান আল্লাহর রাসূলের এ কথায় 
কেমন যে সন্দেহ করতে লাগল । ইতিমধ্যে খবর আসল আসলে সে যুদ্ধক্ষেত্রে 
নিহত হয়নি, বরং যুদ্ধক্ষেত্রে মারাত্বকভাবে আহত হয়েছিল। রাতে সে বেদনায় 
ধৈৰ্য্য ধারণ করতে না পেরে আত্মহত্যা করেছে। এ খবর যখন আল্লাহর রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলা হল তখন তিনি বললেন: “আল্লাহু আকবার, 
আমি স্বাক্ষ্য দিচ্ছি যে, আমি আল্লাহর বান্দা ও রাসুল।” অত:পর তিনি বেলাল রা. 
কে বললেন, তুমি ঘোষণা দিয়ে দাও যে, মুসলিম আত্বা ব্যতিত কেহ জান্নাতে 
প্রবেশ করতে পারবে না। আর নিশ্চয় আল্লাহ তাআলা এ দ্বীনে ইসলামকে দুরাচার 
ব্যক্তির দ্বারাও সাহায্য করে থাকেন” 

প্রিয় ভাইয়েরা ! 

এসকল বিষয় চিন্তা-ভাবনা করলে এটাই বুদ্ধিমানের কাজ হবে যে, যেখানেই 
আমরা থাকিনা কেন, যে অবস্থায় আমরা অবস্থান করিনা কেন সকল অবৈধ 
আকীদা-বিশ্বাস, মতাদর্শ, কথা-বার্তা থেকে সম্পূর্ন দুরত্ব বজায় রাখা, সর্বদা নিজের 
হৃদয়, মুখ ও যাবতীয় অঙ্গ-প্রতঙ্গ আল্লাহর স্মরণে নিয়োজিত রাখা, আল্লাহর 
আদেশ-নির্দেশ পালনে যত্নবান হওয়া । আমরা যদি দুনিয়ার এ জীবনে দ্বীনে ইসলাম 
পালনের ব্যাপারে হতভাগ্য হয়ে পড়ি তাহলে এর ক্ষতিপুরণ কখনো সম্ভব হবে না। 
চিরকাল এ ব্যর্থতা বহন করতে হবে। 





* বোখারি : ৩০৬২ । মুসলিম : ১১১। 


তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন 


হে আল্লাহ! আপনি আমাদের শেষ পরিণতি ভাল কাজের মাধ্যমে সমাপ্ত করে 
দেন, জীবনের শেষ দিনগুলো যেন আমাদের ভাল দিনগুলোর মধ্যে গণ্য হয়, 
আপনার সাথে সাক্ষাতের দিনটাই যেন আমাদের সবচেয়ে আনন্দঘন দিন হয় । 


